https://archive.org/details/@salim_molla 


সুনান আবু দাউদ 
[তৃতীয় খণ্ড] 


eB es 


মাওলানা আফলাতুন কায়সার 


মাওলানা মুহাম্মদ মূসা 


বাংলাদেশ ইসলামিক সেন্টার 
ঢাকা 


www.pathagar.com 


প্রকাশক 
এ.কে.এম. নাজির আহমদ 
পরিচালক 

লাদেশ ইসলামিক সেন্টার 
প্রধান কার্যালয় : 
২৩০ নিউ এলিফ্যান্ট রোড, 'টকা-১২০৫ 
ফোন : ৮৬২৭০৮৬); ফ্মাক্স:: ৯৬৬০৬৪৭ - 
সেল্‌্স এণ্ড সার্কুলেশান : 
কাটাবন মসজিদ ক্যাম্পাস, চাকা-১০০০ ' 
ফোন : ৮৬২৭০৮৭, ০১ ৭৩২৯৫৩৬৭০ 
Web : www.bicdhaka. com, 


ba 


লাদেশ ইসলামিক সেন্টার কর্তৃক সর্বস্বত্ব স সংরক্ষিত 
ISBN : 984-843-029-0'set 


প্রথম প্রকাশ 

অগাস্ট: ২০০৮ 
শাবান : ১৪২৯ 
ভাদ : ১৪১৫ 


মুদ্রণ 
আলফালাহ প্রিন্টিং প্রেস 
মগবাজার, ঢাকা । 


বিনিময় : তিনশত টাকা 


Sunan Abu Dawood (Vol. IID 


Translated by Mawlana Aflatun Kaisar and Published by AKM Nazir 
Ahmad Director Bangladesh Islamic Centre Head Office 230 New 
Elephant Road (3rd floor) Dhaka-1205 Sales and Circulation Katabon 
Masjid Campus :(13t floc). Dhaka; 100G I1steRQition, August 2008 Price 


Taka 300.00 only. 


www.pathagar.com 


প্রকাশকের কথা 


সিহাহ সিত্তাহ বা ছয়টি বিশুদ্ধ হাদীস সংকলনের মধ্যে সুনান আবু দাউদ-এর 
স্থান হচ্ছে তৃতীয় । বাংলাদেশ ইসলামিক সেন্টার সহীহ মুসলিম ও জামে 
আত-তিরমিযীর প্রকাশনা সম্পন্ন করার সাথে সাথে সুনান আন-নাসাঈ এবং 
সুনান আবু দাউদ-এর তরজমা প্রকাশের কাজও অব্যাহত রেখেছে। 

আল্লাহ রাববুল আলামীনের অশেষ রহমতে সুনান আবু দাউদ-এর প্রথম ও 
দ্বিতীয় খণ্ড প্রকাশের পর এবার তৃতীয় খণ্ড প্রকাশিত হলো। 


সুনান আবু দাউদ সহজ ও প্রাঞ্জল ভাষায় অনূদিত হয়েছে। মূল ইবারতের 
সাথে অনুবাদের সামঞ্জস্য রক্ষার দিকে যথাসাধ্য নজর রাখা হয়েছে। 
প্রয়োজনীয় টীকা সংযোজন করা হয়েছে। 

এই গ্রন্থে হাদীসের মূল পাঠে সকল রাবীর নামোল্লেখ করা হয়েছে এবং 
তরজমায় মূল বর্ণনাকারী অর্থাৎ সাহাবীর, ক্ষেত্রবিশেষে তাবি‘ঈর নাম উল্লেখ 
করা হয়েছে এবং অধস্তন রাবীদের নাম যোগ করা হয়নি। গবেষকদের 
সুবিধার্থে আবু দাউদের হাদীস আর কোন্‌ কোন্‌ হাদীস গ্রন্থে রয়েছে- এই 
বিষয়ের একটি সংক্ষিপ্ত সূত্র নির্দেশ মাওলানা মুহাম্মদ মূসা পরিশিষ্ট আকারে 
যোগ করেছেন যা প্রত্যেক খণ্ডের শেষে সংযোজিত হলো । 

বিদগ্ধ পাঠকদের চোখে এর কোন ভুলক্রটি ধরা পড়লে তা আমাদেরকে 
জানাতে অনুরোধ করছি যাতে পরবর্তী সংস্করণে তা শুধরিয়ে নেয়া যায়। 
গ্রন্থটির অনুবাদক, সম্পাদক, বাংলাদেশ ইসলামিক সেন্টারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ 
এবং গ্রন্থখানি প্রকাশে বিভিন্ন পর্যায়ে যারা সহযোগিতা করেছেন তাদের 
সকলকে মোবারকবাদ জানাই । কিতাবখানি পাঠ করে বাংলাভাষী পাঠক- 
পাঠিকাগণ উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হবে। 


www.pathagar.com 


(৫) 


সূচীপত্র 


অধ্যায়-১১ £ হজ্জের নিয়ম-কানুন ॥ ১৫ 

অনুচ্ছেদ-১ £ হজ্জ ফরয 1 ১৫ 

অনুচ্ছেদ-২ $ মাহরাম ব্যতীত মহিলাদের হজ্জ করা 0 ১৬ 

অনুচ্ছেদ-৩ ৪ ইসলামে বৈরাগ্য বা চিরকুমারত্ব নেই ॥ ১৮ 

অনুচ্ছেদ-৪ $ হ্জ্জের সফরে পাথেয় সাথে নেয়া ॥ ১৮ 

অনুচ্ছেদ-৬ ৪ ১৯ 

অনুচ্ছেদ-৭ ৪ পশু ভাড়ায় দেয়া 1 ১৯ 

অনুচ্ছেদ-৮ ঃ শিশুর হজ্জ প্রসঙ্গ 1 ২১ 

অনুচ্ছেদ-৯ 8 ইহরাম বীধার নির্দিষ্ট স্থানসমূহ (মীকাত) ! ২২ 

অনুচ্ছেদ-১০ $ হায়েয অবস্থায় হজ্জের ইহ্‌্রাম বাধা 0 ২৪ 

অনুচ্ছেদ-১১ 8 ইহরাম বাধার সময় সুগন্ধি ব্যবহার করা ॥ ২৫ 
অনুচ্ছেদ-১২ £ চুল জট পাকানো ॥ ২৬ 

অনুচ্ছেদ-১৩ $ হাজ্জীদের কুরবানীর পশু সংক্রান্ত 1 ২৬ 
অনুচ্ছেদ-১৪ £ গরু কুরবানী করা ॥ ২৭ 

অনুচ্ছেদ-১৫ £ ইশ‘আর করা (উটের কুঁজের পার্শ্বদেশ চিড়ে ফেলা) ॥ ২৮ 
অনুচ্ছেদ-১৬ ৪ কুরবানীর পশু পরিবর্তন করা 1 ২৯ 

অনুচ্ছেদ-১৭ $£ কোন ব্যক্তি কুরবানীর পশু (মক্কায়) পাঠিয়ে আবাসে অবস্থান করলো! ৩০ 
অনুচ্ছেদ-১৮ £ কুরবানীর জতুর পিঠে আরোহণ করা ॥ ৩১ 

অনুচ্ছেদ-১৯ $ কুরবানীর পশু গস্তব্যে পৌছার পূর্বেই অচল হয়ে পড়লে ॥ ৩২ 
অনুচ্ছেদ-২০ £ উট কিরূপে যবেহ করতে হয় ৷ ৩৪ 

অনুচ্ছেদ-২১ ৪ ইহরাম বাধার সময় ॥ ৩৫ 
অনুচ্ছেদ-২২ $ হজ্জের মধ্যে শর্ত যোগ করা ॥ ৩৯ 

অনুচ্ছেদ-২৩ £ ইফরাদ হজ্জ 1 ৪০ 

অনুচ্ছেদ-২৪ $ কিরান হজ্জের বর্ণনা ॥ ৫২ 

অনুচ্ছেদ-২৫ ৪ যে ব্যক্তি হজ্জের ইহরাম বাধার পর তা উমরায় পরিবর্তিত করে! ৫৯ 
অনুচ্ছেদ-২৬ £ অন্যের পক্ষ থেকে (বদলি) হজ্জ করা ॥ ৬০ 

অনুচ্ছেদ-২৭ $ তালবিয়া কিরূপ? 0 ৬১ 

অনুচ্ছেদ-২৮ $ কখন ‘তালবিয়াহ’ পাঠ বন্ধ করবে? 1৬৩ 

অনুচ্ছেদ-২৯ £ উমরাহ আদায়কারী কখন তালবিয়া পাঠ বন্ধ করবে? ॥ ৬৩ 
অনুচ্ছেদ-৩০ £ আদব শিখানোর উদ্দেশ্যে মুহরিম ব্যক্তির নিজ চাকরকে শাস্তি দেয়া ॥ ৬৪ 


www.pathagar.com 


৬) 


অনুচ্ছেদ-৩১ $ কোন ব্যক্তি পরনের কাপড়ে ইহরাম বাধলে ॥ ৬৫ 
অনুচ্ছেদ-৩২ $ মুহরিম ব্যক্তি কি ধরনের পোশাক পরিধান করবে? ॥ ৬৭ 
অনুচ্ছেদ-৩৩ £ মুহরিম ব্যক্তি সাথে অস্ত্র বহন করতে পারে ! ৭০ 
অনুচ্ছেদ-৩৪ £ ইহরাম অবস্থায় নারীর মুখমণ্ডল আবৃত করা 1 ৭১ 
অনুচ্ছেদ-৩৫ $ মুহরিমকে ছায়া দান করা 1৭১ 

অনুচ্ছেদ-৩৬ $ মুহরিম ব্যক্তির রক্তমে “1 করানো ॥ ৭২ 

অনুচ্ছেদ-৩৭ $ মুহরিম ব্যক্তির সুরমা ব্যবহার করা ॥ ৭৩ 

অনুচ্ছেদ-৩৮ £ মুহরিম ব্যক্তি গোসল করতে পারে ॥ ৭৩ 

অনুচ্ছেদ-৩৯ 8 মুহরিম ব্যক্তি কি বিবাহ করতে পারে? ॥ ৭৪: 
অনুচ্ছেদ-৪০ $ মুহরিম ব্যক্তি যেসব প্রাণী হত্যা করতে পারে ॥ ৭৬ 
অনুচ্ছেদ-৪১ ৪ মুহরিম ব্যক্তির শিকার করা প্রাণীর গোশৃত খাওয়া 1 ৭৭ 
অনুচ্ছেদ-৪২ ঃ মুহরিম ব্যক্তির পঙ্গপাল শিকার করা ॥ ৭৯ 
অনুচ্ছেদ-৪৩ $ ফিদ্ইয়া (ভুল-ক্রুটির কাফ্ফারা) সংক্রান্ত বর্ণনা ॥ ৮০ 
অনুচ্ছেদ-৪8 £ পথিমধ্যে অবরুদ্ধ বা বাধাপ্রাপ্ত হলে ॥ ৮৩ 
অনুচ্ছেদ-৪৫ £ মক্কায় প্রবেশ করা 1! ৮৪ 

অনুচ্ছেদ-৪৬ ঃ বায়তুল্লাহ দৃষ্টিগোচর হলে দুই হাত উত্তোলন করা প্রসঙ্গে 1 ৮৬ 
অনুচ্ছেদ-৪৭ £ হাজরে আসওয়াদে চুমা দেয়া ॥ ৮৭ 
অনুচ্ছেদ-৪৮ $ রুকনগুলোকে চুমা দেয়া ॥ ৮৮ 

অনুচ্ছেদ-৪৯ $ ফরয তাওয়াফ আদায়ের বর্ণনা ॥ ৮৯ 

অনুচ্ছেদ-৫০ 8 তাওয়াফকালে কাধের উপর চাদর রাখা ॥ ৯১ 
অনুচ্ছেদ-৫১ £ ‘'রমল’ করার পদ্ধতি ॥ ৯২ | 
অনুচ্ছেদ-৫২ £ তাওয়াফকালে দু'আ পড়া 8 ৯৬ 

অনুচ্ছেদ-৫৩ £ আসরের নামাযের পর তাওয়াফ করা ॥ ৯৭ 
অনুচ্ছেদ-৫৪ £ কিরান হজ্জকারীর তাওয়াফ প্রসঙ্গে 

অনুচ্ছেদ-৫৫ $ ‘মুলতাযাম’ (কা'বা ঘরের দরজা থেকে হাতীম পর্যন্ত মধ্যবর্ত স্থান) ॥ ৯৮ 
অনুচ্ছেদ-৫৬ ৪ সাফা ও মারওয়ার মাঝখানে সাঈ'র বর্ণনা ১০০ 
অনুচ্ছেদ-৫৭ £ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের বিবরণ ॥ ১০২ 
অনুচ্ছেদ-৫৮ £ আরাফাত ময়দানে অবস্থান 0 ১১৫ 
অনুচ্ছেদ-৫৯ $ মিনায় গমন 1 ১১৫ 
অনুচ্ছেদ-৬০ £ আরাফাত ময়দানে গমন ! ১১৬ 

অনুচ্ছেদ-৬১ £ আরাফাতের দিকে রওয়ানা হওয়া ॥ ১১৭ 

অনুচ্ছেদ-৬২ £ আরাফাত ময়দানের খুত্বা (ভাষণ) ॥ ১১৭ 
অনুচ্ছেদ-৬৩ £ আরাফাতে অবস্থানের স্থান 0 ১১৯ 

অনুচ্ছেদ-৬৪ £ আরাফাত থেকে প্রত্যাবর্তন 0 ১১৯ 
অনুচ্ছেদ-৬৫ £$ মুয্দালিফায় নামায পড়া ॥ ১২০ 


www.pathagar.com 


(৭) 


অনুচ্ছেদ-৬৬ £ মুয্‌দালিফা থেকে তাড়াতাড়ি প্রস্থান করা ॥ ১২৭ 

অনুচ্ছেদ-৬৭ £ হজ্জের বড় দিন 1 ১২৯ 

অনুচ্ছেদ-৬৮ ঃ হারাম (মর্যাদাসম্পন্) মাসসমূহ ॥ ১৩০ 

অনুচ্ছেদ-৬৯ $ যে ব্যক্তি (নবম তারিখে) আরাফাতে উপস্থিত হতে পারেনি ॥ ১৩১ 

অনুচ্ছেদ-৭০ £$ মিনায় অবতরণ করা 0 ১৩৩ 

অনুচ্ছেদ-৭১ £ মিনায় কোন্‌ দিন খুতবা দিবে? ॥ ১৩৩ 

অনুচ্ছেদ-৭২ ঃ যিনি বলেন, কুরবানীর দিন তিনি (নবী সা.) খুতবা দিয়েছেন ৷ ১৩৪ 

অনুচ্ছেদ-৭৩ $ কুরবানীর দিন ইমাম কোন্‌ সময় ভাষণ (খুতবা) দিবেন? ॥ ১৩৫ 

অনুচ্ছেদ-৭৪ ৪ মিনায় ভাষণে ইমাম যে বিষয়ে আলোচনা করবেন ! ১৩৫ 

অনুচ্ছেদ-৭৫ $ মিনার রাতগুলো মক্কায় যাপন করা ॥ ১৩৬ 

অনুচ্ছেদ-৭৬ $ মিনাতে নামায ॥ ১৩৭ 

অনুচ্ছেদ-৭৭ $ মন্ধাবাসীর জন্য নামায কসর করার অনুমতি ॥ ১৩৮ 

অনুচ্ছেদ-৭৮ $ জামরায় কংকর নিক্ষেপ ! ১৩৯ 

অনুচ্ছেদ-৭৯ $ মাথার চুল কামানো অথবা ছেঁটে ফেলা ॥ ১৪৩ 

অনুচ্ছেদ-৮০ $ উমরাহ ॥ ১৪৬ 

অনুচ্ছেদ-৮১ £ কোন মহিলা উমরাহ করার জন্য ইহ্‌রামের পোশাক পরার পর 
খাতুগ্রন্ত হলো এবং এমতাবস্থায় হজ্জের সময় উপস্থিত হলে উমরার 
ইহরাম পরিহার করে হজ্জের ইহরাম বাধলে সে তার উমরার কাযা 
করবে কিনা ৷ ১৫১ 

অনুচ্ছেদ-৮২ £ উমরাহ সমাপন করে তথায় অবস্থান করা ॥ ১৫২ 

অনুচ্ছেদ-৮৩ $ হজ্জে তাওয়াফে ইফাদা (যিয়ারত) ॥ ১৫৩ 

অনুচ্ছেদ-৮৪ £ তাওয়াফে বিদা* (বিদায়ী তাওয়াফ) 1 ১৫৫ 

অনুচ্ছেদ-৮৫ ঃ তাওয়াফে যিয়ারতের পর খতুবতী নারীর মক্কা থেকে প্রস্থান ৷ ১৫৫ 

অনুচ্ছেদ-৮৬ $ বিদায়ী তাওয়াফ ! ১৫৬ 

অনুচ্ছেদ-৮৭ $ মুহাস্বাস উপত্যকায় অবতরণ করা 0 ১৫৭ 

অনুচ্ছেদ-৮৮ $ কেউ তার হজ্জের কোনো কাজকে আগে-পিছে করলে 1 ১৬০ 

অনুচ্ছেদ-৮৯ $ মন্ধা মুআজ্জমা সংক্রান্ত 1 ১৬১ 

অনুচ্ছেদ-৯০ $ মক্কার হেরেম (সম্মান ও মর্যাদা) ॥ ১৬১ 

অনুচ্ছেদ-৯১ $ নাবীয পান করানো সম্পর্কে ॥ ১৬৩ 

অনুচ্ছেদ-৯২ $ মক্কায় অবস্থান ॥ ১৬৪ 

অনুচ্ছেদ-৯৩ $ কা‘বার অভ্যন্তরে নামায পড়া ॥ ১৬৫ 

অনুচ্ছেদ-৯৪ £ আল-হিজর (হাতীম)-এ নামায পড়া ! ১৬৭ 

অনুচ্ছেদ-৯৫ $ কা'বা ঘরে প্রবেশ 0 ১৬৭ 

অনুচ্ছেদ-৯৬ £ কা'বা ঘরের সম্পদ সম্পর্কে ॥ ১৬৮ 

অনুচ্ছেদ-৯৭ $ মদীনায় আগমন ॥ ১৭০ 


www.pathagar.com 


৮) 


অনুচ্ছেদ-৯৮ ঃ মদীনার হেরেম (মর্যাদা) ॥ ১৭০ 
অনুচ্ছেদ-৯৯ £ কবর যিয়ারত প্রসংগে 1 ১৭৪ 


অধ্যায়-৬ £ বিবাহ ॥ ১৭৭ 
অনুচ্ছেদ-১ ৪ বিবাহ করতে উৎসাহ প্রদান ! ১৭৭ 
অনুচ্ছেদ-২ £ দীনদার ধর্মভীরু নারীকে বিবাহ করার নির্দেশ ॥ ১৭৮ 
অনুচ্ছেদ-৩ £ কুমারী নারী বিবাহ করা ॥ ১৭৮ 
অনুচ্ছেদ-8 $ যে নারী সন্তান জন্মদানে অক্ষম তাকে বিবাহ করার নিষেধাজ্ঞা 1 ১৭৯ 
অনুচ্ছেদ-৫ $ “ব্যভিচারী ব্যভিচারিণীকেই বিবাহ করবে” আল্লাহ তা'আলার 
এ বাণী প্রসঙ্গে ॥ ১৮০ 
অনুচ্ছেদ-৬ £ যে ব্যক্তি তার ক্রীতদাসীকে দাসত্বমুক্ত করার পর বিবাহ করে ৷ ১৮১ 
অনুচ্ছেদ-৭ $ রক্তের সম্পর্কের দরুন যাদেরকে বিবাহ করা হারাম, দুধপানজনিত 
কারণেও তারা হারাম 0 ১৮১ 
অনুচ্ছেদ-৮ £৪ শিশুর দুধপিতা 0 ১৮২ 
অনুচ্ছেদ-৯ $ বয়স্ক ব্যক্তির দুধপান সম্পর্কে 1 ১৮৩ 
অনুচ্ছেদ-১০ $ যিনি বলেন, বয়স্ক ব্যক্তি দুধ পান করলেও নিষিদ্ধ সম্পর্ক স্থাপিত হবে! ১৮৪ 
অনুচ্ছেদ-১১ £ পীচ ঢোকের কম দুধ পান করলে নিষিদ্ধ সম্পর্ক স্থাপিত হবে কিনা? ৷ ১৮৬ ' 
অনুচ্ছেদ-১২ £ দুধপান ত্যাগের সময় (ধাত্রী মাতাকে) প্রতিদান দেয়া ! ১৮৭ 
অনুচ্ছেদ-১৩ £ যেসব নারীকে একত্রে বিবাহ করা নিষিদ্ধ 1 ১৮৮ 
অনুচ্ছেদ-১৪ £ মুত‘আ (সাময়িক) বিবাহ ॥ ১৯৩ 
অনুচ্ছেদ-১৫ £ আশ-শিগার বিবাহ ॥ ১৯৪ 
অনুচ্ছেদ-১৬ $ তাহলীল সম্বন্ধে 1 ১৯৫ 
অনুচ্ছেদ-১৭ £ মনিবের অনুমতি ছাড়া ক্রীতদাসের বিবাহ করা } ১৯৫ 
অনুচ্ছেদ-১৮ 8 কোন ব্যক্তির তার অন্য ভাইয়ের বিবাহের প্রস্তাবের পাশাপাশি 
প্রস্তাব দেয়া নিন্দনীয় 1 ১৯৭ 
অনুচ্ছেদ-১৯ £ যে ব্যক্তি কোন মেয়েকে বিবাহ করতে ইচ্ছুক, বিবাহের পূর্বে 
তাকে দেখে নেয়া ৷ ১৯৭ 
অনুচ্ছেদ-২০ $ ওয়ালী বা অভিভাবক সম্বন্ধে ॥ ১৯৯ 
অনুচ্ছেদ-২১ ৪ নারীদের বিবাহে বাধাদান নিষিদ্ধ 0 ১৯৯ 
অনুচ্ছেদ-২২ ৪ যখন দু'জন ওয়ালী কোনো মেয়েকে বিবাহ দেয় 1 ১৯৯. 
অনুচ্ছেদ-২৩ £ মহান আল্লাহর বাণী : “জোরপূর্বক নারীদেরকে ওয়ারিসী সম্পত্তি গণ্য 
করা তোমাদের জন্য হালাল নয় এবং তাদেরকে অবরুদ্ধ করে রেখো না” 
(সূরা আন-নিসা £ ১৯) ॥ ২০০ | | ণ 
অনুচ্ছেদ-২৪ £ বিবাহের জন্য মেয়েদের অনুমতি চাওয়া ! ২০১ 
অনুচ্ছেদ-২৫ £ পিতা তার কুমারী কন্যাকে তার অমতে বিবাহ দিলে ॥ ২০৩ 


www.pathagar.com 


৯) 


অনুচ্ছেদ-২৬ $ স্বামীহীনা নারী সম্বন্ধে ॥ ২০৪ 

অনুচ্ছেদ-২৭ $ কুফু বা সমতা 0 ২০৫ 

অনুচ্ছেদ-২৮ ৪ যে এখনো জন্মগ্রহণ করেনি তাকে বিবাহ দেয়া ॥ ২০৫ 

অনুচ্ছেদ-২৯ £ দেনমোহর ॥ ২০৮ 

অনুচ্ছেদ-৩০ £ মোহরের সর্বনিম্ন পরিমাণ ! ২০৯ 

অনুচ্ছেদ-৩১ ৪ কাজ করে দেয়ার বিনিময়ে বিবাহ অনুষ্ঠান ॥ ২১১ 

অনুচ্ছেদ-৩২ $ যে ব্যক্তি মোহর নির্ধারণ ব্যতীত বিবাহ করলো এবং এই 
অবস্থায় মারা গেলো ॥ ২১৩ 

অনুচ্ছেদ-৩৩ $ বিবাহের খুতবা 1 ২১৬ 

অনুচ্ছেদ-৩৪ $ নাবালেগকে বিবাহ দেয়া ৷ ২১৮ 

অনুচ্ছেদ-৩৫ £$ কুমারী স্ত্রীর কাছে অবস্থান করা ॥ ২১৮ 

অনুচ্ছেদ-৩৬ £ কেউ যদি তার স্ত্রীকে নগদ কিছু দেয়ার পূর্বে তার সাথে 
বসবাস করতে চায় ॥ ২১৯ 

অনুচ্ছেদ-৩৭ $ নতুন দম্পতির জন্য যেভাবে দু'আ করবে ॥ ২২১ 

অনুচ্ছেদ-৩৮ ৪ কোনো ব্যক্তি কোন নারীকে বিবাহের পর তাকে গর্ভবতী পেলে ॥ ২২২ 

অনুচ্ছেদ-৩৯ $ খ্রীদের মধ্যে সার্বিক ইনসাফ কায়েম করা 1 ২২৩. 

অনুচ্ছেদ-৪০ $ যে ব্যক্তি স্ত্রীর জন্য তার বাড়ির শর্ত করে ॥ ২২৬ 

অনুচ্ছেদ-৪১ ৪ স্ত্রীর উপর স্বামীর অধিকার ॥ ২২৬ 

অনুচ্ছেদ-৪২ ৪ স্বামীর উপর স্ত্রীর অধিকার ॥ ২২৮ 

অনুচ্ছেদ-৪৩ $ স্ত্রীদেরকে আঘাত করা সম্পর্কে ॥ ২২৯ 

অনুচ্ছেদ-৪8 £ চোখ সংযত রাখার জন্য যা নির্দেশ দেয়া হয়েছে ! ২৩০ 

অনুচ্ছেদ-৪৫ £ কয়দী দাসীদের সাথে সঙ্গম করা ২৩৩ 

অনুচ্ছেদ-৪৬ $ বিবাহের সাথে সংশ্লিষ্ট নানাবিধ বিধান ॥ ২৩৬ 

অনুচ্ছেদ-৪৭ $ ঝতুবতী নারীর সাথে সঙ্গম ও একত্রে বসবাস ॥ ২৩৯ 

অনুচ্ছেদ-৪৮ £ কোন ব্যক্তি হায়েয চলাকালে সঙ্গম করলে তার কাফ্ফারা 1 ২৪০ 

অনুচ্ছেদ-৪৯ £ ‘আযল’ (স্ত্রী-অঙ্গের বাইরে বীর্যপাত) ! ২৪১ 

অনুচ্ছেদ-৫০ £ কোনো ব্যক্তির স্ত্রীর সাথে সঙ্গম করার পর তার বর্ণনা দেয়া নিষেধ ॥ ২৪৩ 


অধ্যায়-১৩ £ তালাক ॥ ২৪৭ 

অনুচ্ছেদ-১ $ যে ব্যক্তি স্বামীর বিরুদ্ধ স্ত্রীকে উত্তেজিত করে 1 ২৪৭ 
অনুচ্ছেদ-২ £ কোন নারীর স্বামীর কাছে তার সতীনের তালাক দাবি করা ! ২৪৭ 
অনুচ্ছেদ-৩ $ তালাক একটি ঘৃণিত বিষয় ! ২৪৮ 
অনুচ্ছেদ-৪ £ নির্ধারিত নিয়মে তালাক দেয়া ! ২৪৮ 

অনুচ্ছেদ-৫ £ যে ব্যক্তি স্ত্রীকে ফিরিয়ে নিলো কিন্তু সাক্ষী রাখলো না ! ২৫২ 
অনুচ্ছেদ-৬ $ ক্রীতদাসের সুন্নাত পদ্ধতিতে তালাক ॥ ২৫৩ 

অনুচ্ছেদ-৭ $ বিবাহের পূর্বে তালাক দেয়া 1 ২৫৫ 


www.pathagar.com 


(১০) 


অনুচ্ছেদ-৮ £ ক্রোধাধবিত অবস্থায় তালাক দেয়া ॥ ২৫৬ 

অনুচ্ছেদ-৯ $ হাসি-ঠাট্টাচ্ছলে তালাক দেয়া 0 ২৫৬ 

অনুচ্ছেদ-১০ $ তিন তালাকের পর স্ত্রীকে পুনঃখহণ সম্পর্কে ॥ ২৫৭ 

অনুচ্ছেদ-১১ £ এমন শব্দ ব্যবহার করা, যা দ্বারা তালাকও হতে পারে বা অন্য যা কিছু 
উদ্দেশ্য করে তাও হতে পারে ॥ ২৬২ 

অনুচ্ছেদ-১২ $ তালাক প্রয়োগ করার ব্যাপারে স্ত্রীকে এখতিয়ার দেয়া ॥ ২৬৪ 

অনুচ্ছেদ-১৩ $ (স্ত্রীকে বলা) তোমার ব্যাপার তোমার হাতে ॥ ২৬৪ 

অনুচ্ছেদ-১৪ $£ ছিনকারী তালাক (আলবাত্তাতা) সম্পর্কে 1 ২৬৫ 

অনুচ্ছেদ-১৫ £ তালাকের কথা অন্তরের কল্পনায় (ওয়াসওয়াসা) আসা ॥ ২৬৭ 

অনুচ্ছেদ-১৬ £ যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে, হে আমার বোন ॥ ২৬৭ 

অনুচ্ছেদ-১৭ $ যিহার ! ২৬৯ 

অনুচ্ছেদ-১৮ £ খোলা'র বর্ণনা ॥ ২৭৫ 

অনুচ্ছেদ-১৯ ৪ স্বাধীন অথবা গোলামের বিবাহাধীন দাসী দাসত্বমুক্ত হলে ! ২৭৮ 

অনুচ্ছেদ-২০ $ যিনি বলেছেন, সে (বারীরার স্বামী) ছিলো আযাদ 1 ২৭৯ 

অনুচ্ছেদ-২১ £ কোন্‌ সময় পর্যন্ত তার এখতিয়ার বহাল থাকে? ॥ ২৮০ 

অনুচ্ছেদ-২২ $ দু'জন দাস-দাসী একই সাথে দাসত্মুক্ত হলে তার ন্ত্রীর এখতিয়ার 
থাকবে কিনা? ॥ ২৮০ 

অনুচ্ছেদ-২৩ £ স্বামী-স্ত্রী দু'জনের একজন ইসলাম গহণ করলে ॥ ২৮১ 

অনুচ্ছেদ-২৪ $ স্ত্রীর পরে স্বামী ইসলাম গ্রহণ করলে, তখন এ স্ত্রী কবে নাগাদ তার কাছে 
ফেরত যাবে ॥ ২৮১ 

অনুচ্ছেদ-২৫ £ কোন ব্যক্তি চারের অধিক স্ত্রী বা দুই বোন স্ত্রী থাকা অবস্থায় ইসলাম 
গ্রহণ করলে ! ২৮২ 

অনুচ্ছেদ-২৬ £ পিতা-মাতার যে কোন একজন মুসলমান হলে সন্তান কে পাবে? ॥২৮৩ 

অনুচ্ছেদ-২৭ £ লি‘আন (অভিশাপযুক্ত শপথ) সম্পর্কে ॥ ২৮৪ 

অনুচ্ছেদ-২৮ £ কেউ সন্তান সম্পর্কে সন্দেহ করলে 1 ২৯৭ 

অনুচ্ছেদ-২৯ $ গুরসজাত সন্তান অস্বীকার করা জঘন্যতম অপরাধ ॥ ২৯৮ 

অনুচ্ছেদ-৩০ £ জারজ সন্তানের মালিকানা দাবি ॥ ২৯৮ 

অনুচ্ছেদ-৩১ ৪ দৈহিক গঠনের ভিত্তিতে সম্পর্ক নির্ণয় (কিয়াফা) ॥ ৩০০ 

অনুচ্ছেদ-৩২ £ যিনি বলেছেন, লটারী দ্বারা মীমাংসা করবে, যদি সন্তান নিয়ে মতবিরোধ 
দেখা দেয় 0 ৩০১ 

অনুচ্ছেদ-৩৩ ঃ জাহিলী যুগের বিবাহ পদ্ধতিসমূহ ॥ ৩০৩ 

অনুচ্ছেদ-৩৪ £$ বিছানা যার সন্তান তার 1 ৩০৫ 

অনুচ্ছেদ-৩৫ $ সন্তান লালন-পালনে কে অগ্রগণ্য? ॥ ৩০৭ 

অনুচ্ছেদ-৩৬ £ তালাকপ্রাপ্তা নারীর ইদ্দাতকাল ! ৩১০ 

অনুচ্ছেদ-৩৭ $ তালাকপ্রাপ্তা নারীদের ইদ্দাত সংক্রান্ত কতক বিধান রহিত হওয়া 
সম্পর্কে 1 ৩১১ 


www.pathagar.com 


0১) 


অনুচ্ছেদ-৩৮ $ রিজ'‘ঈ তালাকের বর্ণনা 1 ৩১১ 

অনুচ্ছেদ-৩৯ $ চূড়ান্তভাবে তালাকপ্রাপ্তা নারীর খোরপোষ ॥ ৩১২ 

অনুচ্ছেদ-৪০ $ যিনি ফাতিমা (রা)-র হাদীসটিকে অস্বীকার করেন 1 ৩১৭ 

অনুচ্ছেদ-৪১ $ ইদ্দাত পালনকারিণী দিনের বেলায় বাড়ির বাইরে যেতে পারে ॥ ৩২০ 

অনুচ্ছেদ-৪২ £ ওয়ারিসী স্বত্ব নির্ধারণ করে দেয়ার পর বিধবার জন্য খোরপোষ প্রদানের 
ব্যবস্থা রহিত হয়েছে ॥ ৩২০ 

অনুচ্ছেদ-৪২ $ স্বামীর মৃত্যুতে স্ত্রীর শোক পালন করা ॥ ৩২১ 

অনুচ্ছেদ-৪৩ $ যে নারীর স্বামী মারা গিয়েছে তার অন্যত্র গমন করা ॥ ৩২৩ 

অনুচ্ছেদ-৪৪8 £ যিনি মনে করেন, ইদ্দাত পালনকারিণী অন্যত্র যেতে পারে 1 ৩২৪ 

অনুচ্ছেদ-৪৫ £ ইদ্দাত পালনকারিণী ইদ্দাতকালে যা পরিহার করবে ॥ ৩২৫ 

অনুচ্ছেদ-৪৬ ৪ গর্ভবতীর ইদ্দাতকাল 1! ৩২৭ 

অনুচ্ছেদ-৪৭ £ উম্মু ওয়ালাদের ইদ্দাতকাল ॥ ৩২৯ 

অনুচ্ছেদ-৪৮ $ তিন তালাকপ্রাপ্তা নারী, দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ না হওয়া পর্যন্ত প্রথম 
স্বামী তার কাছে ফিরে যেতে পারে না ॥ ৩৩০ 

অনুচ্ছেদ-৪৯ $ ব্যভিচারের ভয়াবহ পরিণাম ॥ ৩৩১ 


অধ্যায়-১৪ £ রোযা ॥ ৩৩৩ 

অনুচ্ছেদ-১ £ রোযা ফরয হওয়ার সূচনা ॥ ৩৩৩ 

অনুচ্ছেদ-২ £ “আর যারা রোযা রাখতে সমর্থ তারা ফিদ্‌ইয়া দিবে” এই বিধান রহিত 
হয়ে গেছে 1 ৩৩৪ 

অনুচ্ছেদ-৩ $ যিনি বলেন, অতিবৃদ্ধ ও গর্ভবতীর জন্য উপরোক্ত বিধান বহাল রয়েছে ৩৩৫ 

অনুচ্ছেদ-৪ £ মাস উনত্রিশ দিনেও হয় ৷ ৩৩৬ 

অনুচ্ছেদ-৫ £ যখন লোকেরা চাদ দেখতে ভুল করে 1 ৩৩৮ 

অনুচ্ছেদ-৬ $ শা‘বান মাসটি মেঘাচ্ছন্ন থাকলে তার বিধান ॥ ৩৩৯ 

অনুচ্ছেদ-৭ £ যিনি বলেন, তোমাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকলে রমযানের রোযা ত্রিশটি 
পূর্ণ করো 1 ৩৪০ 

অনুচ্ছেদ-৮ £ রমযান মাস আসার আগেই রোযা রাখা 1 ৩৪০ 

অনুচ্ছেদ-৯ £ এক শহরের এক রাত আগে দেখা চাদ অন্যান্য শহরবাসীর উপর প্রয়োগ 
হবে কিনা? ৷ ৩৪২ 

অনুচ্ছেদ-১০ 8 সন্দেহের দিন রোযা রাখা মাকরূহ 1 ৩৪৩ 

অনুচ্ছেদ-১১ $ যে ব্যক্তি শা‘বানকে রমযানের সাথে যোগ করে 1 ৩৪৪ 

অনুচ্ছেদ-১২ $ শাবানের শেষভাগে রোযা রাখা মাকরূহ ৷ ৩৪৪ 

অনুচ্ছেদ-১৩ $ শাওয়ালের চাদ দেখার বিষয়ে দু'জন লোকের সাক্ষ্য ! ৩৪৫ 

অনুচ্ছেদ-১৪ £ রমযানের চাদ দেখার বিষয়ে এক ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য ॥ ৩৪৭ 

অনুচ্ছেদ-১৫ £ সাহরী খাওয়ার জন্য তাগিদ দেয়া ৩৪৮ 


www.pathagar.com 


(১২) 


অনুচ্ছেদ-১৬ $ যিনি সাহরীকে প্রাতকালীন নাস্তা নামে আখ্যায়িত করেছেন ৷ ৩৪৯ 

অনুচ্ছেদ-১৭ £ সাহরী গ্রহণের সময় ! ৩৪৯ 

অনুচ্ছেদ-১৮ ৪ কোন ব্যক্তি ফজরের আযান শুনছে অথচ খাবার পাত্র তার হাতে ॥ ৩৫১ 

অনুচ্ছেদ-১৯ ৪ রোযাদারের ইফতারের সময় ॥ ৩৫২ 

অনুচ্ছেদ-২০ 8 অবিলম্বে ইফতার করা মুসতাহাব 1 ৩৫৩ 

অনুচ্ছেদ-২১ $ যে বস্তু দ্বারা ইফতার করবে 1 ৩৫৪ 

অনুচ্ছেদ-২২ £ ইফতারের সময় দোয়া পাঠ করা ॥ ৩৫৪ 

অনুচ্ছেদ-২৩ $ সূর্যাস্তের পূর্বে ইফতার করা ॥ ৩৫৫ 

অনুচ্ছেদ-২৪ £ সাওমে বিসাল (বিরতিহীন রোযা) ॥ ৩৫৬ 

অনুচ্ছেদ-২৫ ৪ রোযাদার ব্যক্তির গীবতে (পরনিন্দায়) লিপ্ত হওয়া ॥ ৩৫৬ 

অনুচ্ছেদ-২৬ ৪ রোযাদারের মিসওয়াক করা ॥ ৩৫৭ 

অনুচ্ছেদ-২৭ ৪ পিপাসার তাড়নায় রোযাদারের নিজ দেহে পানি চেলে দেয়া এবং অধিক 
পরিমাণে নাকের ছিদ্রপথে পানি দেয়া ॥ ৩৫৮ 

অনুচ্ছেদ-২৮ $ রোযাদারের রক্তমোক্ষণ করানো ॥ ৩৫৯ 

অনুচ্ছেদ-২৯ 8 রোযাদারের রক্তমোক্ষণ করানোর অনুমতি আছে ॥ ৩৬১ 

অনুচ্ছেদ-৩০ $ রমযান মাসে দিনের বেলা রোযাদারের স্বপ্নদোষ হলে ॥ ৩৬২ 

অনুচ্ছেদ-৩১ £ রোযাদারের নি্দ্রার সময় সুরমা ব্যবহার করা 1 ৩৬২ 

অনুচ্ছেদ-৩২ $ রোযাদার ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করলে ॥ ৩৬২ 

অনুচ্ছেদ-৩৩ £ রোযা অবস্থায় স্ত্রীকে চুমা দেয়া ॥ ৩৬৩ 

অনুচ্ছেদ-৩৪ ৪ রোযাদার নিজের থুথু গিলে ফেললে ! ৩৬৬ 

অনুচ্ছেদ-৩৫ £ যুবকদের জন্য (রোযা অবস্থায় চুমা দেয়া) বাঞ্ছনীয় নয় ॥ ৩৬৬ 

অনুচ্ছেদ-৩৬ £ রমযান মাসে যে ব্যক্তি নাপাক অবস্থায় ভোরে উপনীত হয় ॥ ৩৬৬ 

অনুচ্ছেদ-৩৭ $ যে ব্যক্তি রমযানের রোযা রেখে স্ত্রীসহবাস করে তার কাফফারা ॥ ৩৬৮ 

অনুচ্ছেদ-৩৮ ঃ ইচ্ছাকৃতভাবে রোযা ভঙ্গকারীর ভয়াবহ পরিণতি 1 ৩৭২ 

অনুচ্ছেদ-৩৯ $ যে ব্যক্তি ভুলবশত আহার করলো 1 ৩৭২ 

অনুচ্ছেদ-৪০ £ রমযানের রোযা কাযা করতে বিলম্ব করা 1 ৩৭৩ 

অনুচ্ছেদ-৪১ $ কোন মৃত ব্যক্তির যিম্মায় ফরয রোযা বাকি থাকলে ॥ ৩৭৩ 

অনুচ্ছেদ-৪২ £ সফররত অবস্থায় রোযা রাখা ॥ ৩৭৪ 

অনুচ্ছেদ-৪৩ $ কষ্টের আশঙ্কা হলে সফরে রোযা ভঙ্গ করাই শ্রেয় ॥ ৩৭৭ 

অনুচ্ছেদ-৪88 £ যে ব্যক্তি সফরে রোযা রাখাকেই প্রাধান্য দেন ! ৩৭৮ 

অনুচ্ছেদ-৪৫ £ সফরে রওয়ানা করলে মুসাফির কখন রোযা ভাঙ্গতে পারে? ॥ ৩৭৯ 

অনুচ্ছেদ-৪৬ £ মুসাফির কত দূরত্বের সফরে রোযা ভংগ করতে পারে? ! ৩৮০ 

অনুচ্ছেদ-৪৭ $ যে ব্যক্তি বলে, আমি গোটা রমযান মাস রোযা রেখেছি ! ৩৮১ 

অনুচ্ছেদ-৪৮ $ দুই ঈদের দিন রোযা রাখা ! ৩৮১ 

অনুচ্ছেদ-৪৯ £ আইয়ামে তাশরীকে রোযা রাখা ॥ ৩৮২ 


www.pathagar.com 


(১৩) 


অনুচ্ছেদ-৫০ £ শুধু জুমু'আর দিন রোযা রাখার জন্য নির্দিষ্ট করা নিষেধ ॥ ৩৮৩ 
অনুচ্ছেদ-৫১ $ শুধু শনিবার রোযা রাখার জন্য নির্দিষ্ট করা নিষেধ ॥ ৩৮৩ 
অনুচ্ছেদ-৫২ $ শুধু শনিবার রোযা রাখার অনুমতি প্রসঙ্গে 1 ৩৮৪ 

অনুচ্ছেদ-৫৩ £ সারা বছর রোযা রাখা সম্পর্কে 1 ৩৮৫ 
অনুচ্ছেদ-৫৪ £ হারাম (সম্মানিত) মাসগুলোর রোযা সম্পর্কে ॥ ৩৮৭ 
অনুচ্ছেদ-৫৫ £ মুহাররম মাসের রোযা সম্পর্কে ॥ ৩৮৯ 

অনুচ্ছেদ-৫৬ $ শা‘বান মাসের রোযা সম্পর্কে ! ৩৮৯ 

অনুচ্ছেদ-৫৭ $ শাওয়াল মাসের রোযা সম্পর্কে ৷ ৩৯০ 
অনুচ্ছেদ-৫৮ ঃ শাওয়াল মাসে ছয় দিন রোযা রাখা প্রসঙ্গে ॥ ৩৯০ 

অনুচ্ছেদ-৫৯ £ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রোযা রাখতেন ॥ ৩৯১ 
অনুচ্ছেদ-৬০ £ সোমবার এবং বৃহস্পতিবারের রোযা সম্পর্কে ৷ ৩৯১ 
অনুচ্ছেদ-৬১ $ দশ দিন রোযা রাখা ॥ ৩৯২ 

অনুচ্ছেদ-৬২ ৪ যিলহজ্জের দশ দিন রোযা না রাখা সম্পর্কে ॥ ৩৯৩ 
অনুচ্ছেদ-৬৩ £ আরাফাতের দিন আরাফাতের ময়দানে রোযা রাখা প্রসঙ্গে ! ৩৯৩ 
অনুচ্ছেদ-৬৪ £ আশূরার দিন রোযা রাখা সম্পর্কে 1 ৩৯৪ 

অনুচ্ছেদ-৬৫ ঃ বর্ণিত হয়েছে যে, আশূরা নবম দিন ॥ ৩৯৬ 
অনুচ্ছেদ-৬৬ £ আশুরার রোযার ফযীলাত ॥ ৩৯৭ 
অনুচ্ছেদ-৬৭ £ এক দিন রোযা রাখা এবং এক দিন বিরতি দেয়া ৷ ৩৯৭ 
অনুচ্ছেদ-৬৮ $ প্রতি মাসে তিনটি করে রোযা রাখা ! ৩৯৮ 
অনুচ্ছেদ-৬৯ $ যিনি বলেন, (তিনটির দু'টি) সোম ও বৃহস্পতিবার ৩৯৮ 
অনুচ্ছেদ-৭০ $ যিনি বলেন, মাসের যে কোন তিন দিন রোযা রাখলেই চলে 1 ৩৯৯ 
অনুচ্ছেদ-৭১ £ রোযার নিয়াত করা ॥ ৩৯৯ 

অনুচ্ছেদ-৭২ $ রাত থাকতে (রোযার) নিয়াত না করলেও চলবে ! ৪০০ 
অনুচ্ছেদ-৭৩ $ যিনি বলেছেন, নফল রোযা ভঙ্গ করলে কাযা করতে হয় 1 ৪০১ 
অনুচ্ছেদ-৭৪ £$ স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী নফল রোযা রাখলে ॥ ৪০২ 
অনুচ্ছেদ-৭৫ £ রোযাদারকে.বিবাহভোজের দাওয়াত দেয়া হলে ॥ ৪০৩ 
অনুচ্ছেদ-৭৬ £ আহার গ্রহণের আহ্বান জানানো হলে রোযাদার যা বলবে 1 ৪০৪ 
অনুচ্ছেদ-৭৭ £ ইতিকাফ সম্পর্কে ॥ 
অনুচ্ছেদ-৭৮ £ কোথায় ইতিকাফ করবে ৷ ৪০৪ 

অনুচ্ছেদ-৭৯ $ ই‘তিকাফকারী তার প্রয়োজনে নিজ ঘরে প্রবেশ করতে পারে 0 ৪০৬ 
অনুচ্ছেদ-৮০ $ ই‘তিকাফরত ব্যক্তির রোগীর সাথে দেখা-সাক্ষাত ৷ ৪০৮ 
অনুচ্ছেদ-৮১ £ রক্তপ্রদরে আক্রান্ত নারীর ইতিকাফ ! ৪১০ 


www.pathagar.com 


www.pathagar.com 


PALA dps 


অধ্যায় £ ১১ 
salina ols 
(হজ্জের নিয়ম-কানুন) 
ll 2 ol 


অনুচ্ছেদ-১ £ হজ্জ ফরয 
YG adie aloe 9222 2 AS bi _\VYN 


ae 2 od eos oc co - #0 so eo Ore 


ibe mA oe SD on UL be EE) NE ME Gis 
EO PR GRE) ENE UE fH i? nl oe oli 
tals a i LL UE i gall dl Jan CUA cle 


ol sal ga 3905 UG Lb 44 U5 adi Fa Fa LUG 
bas SiS LL es 2 PAM Le JG dl 


acoder 


ol oe Lie UG soa ue 
১৭২১ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। আকরা* ইবনে হাবিস (রা) নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! হজ্জ কি প্রতি বছরই করা 
ফরয, নাকি একবার মাত্র? তিনি বললেন, (না) বরং একবারই, তবে যে ব্যক্তি এর 
অধিক করলো সে নফল করলো । 


ord oe 6-80 oo fee 


2 be ana pyle GES Lin CES -\VYY 


Sa UE Ei JE EEA ETE nl oe il 
Moin thie Sally le ul 

Cl) SL sl 
১৭২২ । আৰু ওয়াকিদ আল-লাইসী (রা) EES TH 0 EERIE 
সান্মাল্পাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজ্জের দিন তার স্ত্রীদের বলতে শুনেছি $ 


www.pathagar.com 


১৬ সুনান আবূ দাউদ 


(আমার সঙ্গে তোমরা যে হজ্জ পালন করছো) এটাই (ছিলো তোমাদের উপর ফরয), 
এরপর মাদুরের পৃষ্ঠ । 

টীকা ৪ এ বাক্যটির দু'টি অর্থ হতে পারে। ১. হজ্জ একবারই ফরয, সুতরাং এবারের পর আর তোমাদের 
উপর ফরয হজ্জ রইলো না । সুতরাং গৃহে বসে থাকো । ২. এবারের পর হজ্জের জন্য আর গৃহ থেকে বের 
হয়ো না। ‘মাদুরের পৃষ্ঠ’ অর্থাৎ ঘরেই বসে থাকো (অনুবাদক) । 


de Cd ERASE LA EAN 

fo 2 THO 0 

অনুচ্ছেদ-২ $ মাহ্রাম ব্যতীত মহিলাদের হজ্জ করা 

ue oo ME ‘1 OAT ‘ « We ECL VEL 

JO JG UGE Cl nl be ai il oh aa 

VIALS as LS Tall say IL s le dl la 
Ue 2 35425 3 

১৭২৩ । আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 

কোনো মুসলমান নারীর জন্য সাথে মাহ্রাম (যার সাথে বিবাহ হারাম এমন আত্মীয়) 

ব্যক্তি ভিন্ন এক রাতের রাস্তা সফর করা হালাল নয় (জায়েয নেই) । 

ERR Ls als UO rae ~\VYE 


«“ ee0ores oo 


LAE LSE LS EEG 
LG 2 My Le UG Ls Le tl dle ol 


soo ee er eee fo0er oo 0 


Li UG. LE ES Uy CG ACS La pl 
unl be ly CL SE My S305 0 UG UL GS 


2H UG CE WC be ae on LURE Cs SY 


১৭২৪ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৪ 
যে নারী আল্লাহ এবং শেষ দিনের (কিয়ামতের) উপর ঈমান রাখে তার জন্য একদিন ও 
এক রাতের রাস্তা সফর করা হালাল নয়... অতঃপর রাবী (পূর্ব বর্ণিত) হাদীসের 
অর্থানুযায়ী বৰ্ণনা করেছেন। 

SEL tos sor sos Ls 


oes Ld 
SE ETE Eo OR re US CL ERLE —\VYYo 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১৭ 


sb Ed le sede ee “ 7 0-8 ee eee [] “ ee 
«xe dil de J JG JIG A Ale i 
Ay JG BY S85 daly 
১৭২৫ ৷ আরু ছরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সান্মাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন... অতঃপর রাবী (পূর্ব বর্ণিত) হাদীসের মতই বর্ণনা করেছেন। তবে 
(বর্ণনাকারী সুহাইল) বলেছেন, ‘এক বারীদ’ (এক বারীদ চার ফারসাখ এবং এক 
ফারসখ তিন মাইল) । 
Gacy Lyle Ci oily Lt ln lie Li —-\VY"\ 


EE 


ee eege 


eee 


a ul AY Li RES FEE EE jl ul 

ie 2 S31 Cr G25 
১৭২৬ । আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন $ যে নারী আল্লাহ এবং শেষ দিনের উপর ঈমান রাখে, 
তার জন্য তিন দিন অথবা ততোধিক সময়ের রাস্তা (একাকী) সফর করা হালাল 
(বৈধ) নয়, যদি না তার সাথে তার পিতা, ভাই, স্বামী, ছেলে অথবা যে কোনো: মাহ্রাম 
ব্যক্তি থাকে। 


LES Md so #0 fees 


dn a be a bh Ae EEE Db Gis —-\vYV 
FUELS Ue ee SE aE ALS 
Coraass ans 31 GS all ACS 


১৭২৭ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন $ 
রে তরি যে তর মাযার মায়াত গাতত হি গর রে কারে না 


ses eo 


4 GEL ELSI yl LE le be el ue ~\VYA 
EE UW JIE de EE one nl SlaG be dd oe 
১৭২৮ । নাফে' (র) থেকে বর্ণিত'। ইবনে উমার (রা) সাফিয়্যা নামী তার এক দাসীকে 
সাওয়ারীর উপর তার পেছনে বসিয়ে নিলেন। সে মক্কা পর্যন্ত তার সাথে সফর করেছে। 


www.pathagar.com 


রা জুনান আবূ দাউদ 


sud dA Ir I LL ত 
HEE RTE SANT TE EE 


e 89 


Ll i AIG wl Ge Lt hn GUE CBS -\vYA 
aS re Be Lt be gOR Bil pa LH on 
di le LID UU UG lie ol oe Lake Se lk 


pL dosed ls oe 
১৭২৯ । ইবনে আবাস (রা) থেকে বর্ণিত। ডিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ ইসলামে বৈরাগ্যতা নেই। 
টীকা ঃ বিবাহ না করে সাধু:সন্যাসীদের মতো একাকী জীবন যাপন করা । অনুরূপভাবে হজ্জ না করাকেও 
১১৩১-০ বলা হয়। এটাও বৈরাগ্য (অনুবাদক) । | 
Ell 2 NL 
অনুচ্ছেদ-৪ $ হজ্জের সফরে পাথেরয্ন সাথে নেয়া 
Ms SAL Oe SOAS Di CS - NV. 
ba LG be ULL CEL YG TAG aE a Le bl 

eb sc of oe 

192 ৩+ 2 Io LOG UG EA ot 


#0 #040 28e ce 80 EAE 


Ee dl 1G APE) ~~ NO UII Ys UT 


sil stl Ere ub ss 553 U2 


১৭৩০ । ইবনে আব্বাস (রা). থেকে বর্ণিত। তিনি বলেন, (লোকেরা) হজ্জ করতো কিন্তু 
পাথেয় (প্রয়োজনীয় খাদ্য, বস্তু, অর্থ ও অন্যান্য দ্রব্য) সাথে নিয়ে আসতো না। (আবু 
দাউদের উস্তাদ) আবু মাসৃউদ বলেন, ইয়ামানবাসীরা: অথবা (তিনি বলেছেন) 
ইয়ামানের কিছু সংখ্যক লোক হজ্জে গমন করতো কিন্তু সফরের পাথেয় সাথে আনতো 
না এবং তারা বলতো, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল (ভরসা) করেছি (কিন্তু মক্কায় 
গৌছার পর দ্বারে দ্বান্নে ভিক্ষা করতো) । তখন সর্বশক্তিমান আল্লাহ (তাদেরকে নির্দেশ 
দিয়ে) নাষিল করলেন, “তোমরা হজ্জের সফরে প্রাথেযন:সাথে নিয়ে যাও, আর জ্বোনে 
রেখো তাকওয়াই হলো উত্তম পাথেয় ।” (২৪ ১৯৭) :--... 


www.pathagar.com 


হঞ্জের নিয়ম-কানুন ১৯ 


SL3 ul 2 72 oe 2 UES Ce 2 aye bs VY) 
RELL al LN iA TG JG mle oh date be als ie 
ses eof ¢ es eth ep 


OEE UA ILS JG ASS ails oir 
oliye < bn yall EEE sb 
১৭৩১ মুজাহিদ (র্‌) থেকে ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণিত। তিনি (ইবনে আব্বাস 
রা.) এ আয়াতটি পড়লেন, “এ ব্যাপারে তোমাদের কোনো দোষ নেই যদি (হজ্জের 
মওসুমে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে) তোমরা তোমাদের প্রভুর করুণা অনুসন্ধান করো” 
(২ £ ১৯৮)। তিনি (ইবনে আব্বাস রা.) বলেন, ‘মিনায়’ কেউ. ব্যবসা-বাণিজ্য করতো 
মা (এটাকে অন্যায় মনে করতো) । অতএব তাদেরকে আরাফাত 'থেকে প্রত্যাবর্তনের পর 
মিনায় ব্যবসা (কেনা-বেচা) করার নির্দেশ দেয়া হয়েছে। 


SL 

অনুচ্ছেদ-৬ ৪ 

al be IE 2 LS Lyle nl Che Ce -\vrY 

UG tit pil pe poli il bli bs gn pr pall p+ 
ali EA bn las oe RAT dr te dir J U6 

৩২ ইলে ভৰাল জে) থেকে বৰতি [তিনি বল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসান্তাম বলেছেন £$ যে ব্যক্তি হজ্জ করার ইচ্ছা করে সে যেন অবশ্যই অড়াতাড়ি তা 
সম্পাদন করে (কেননা হয়তো পরে কোনরূপ বাধা আসতে পারে) ৷. . 


ial: 
অনুচ্ছেদ-৭ ৪ পশু ভাড়ায় দেয়া 
ol SLL GES 0S 2 aly ie a Lidia tea NTN 


2-8 82 11408 4 6- $e 


EAS Ea LANL 1S 


ES SE SEED LULL Gl EG 
oslo LE bls 20d hh dk Urs tl pall Cb 


# sof ee ofr. 2 coe er ‘14 


DAL Ssh bs to Soll ee LUGS 2 at 


www.pathagar.com 


২০ সুনান আবু দান্টদ 


ES ULL UG IL El IG ILA A ole i Any 
AL oe ILS oft La i AS 
CEE Es Ue EEA 
EOL aS AS CES Le ad CH sit SYS 
2h ale 139 pls 3 len Le di YS LL 

2 WIG, 23 


১৭৩৩ । আবু উমামা আত-তাইমী (র) থেকে বর্ণিত-। তিনি বলেন, আমি এমন এক 
ব্যক্তি যে, হজ্জের সফরে আমার পশু ভাড়ায় খাটাতাম ৷ এ কারপে কিছু সংখ্যক: লোক 
বললো, তোমার হজ্জ হয়নি। অতএব আমি ইবনে উমার (রা)-এর . সাথে সাক্ষাত 
করলাম এবং বললাম, হে আবু আবদুর রহমান! আমি এমন এক ব্যক্তি যে, হজ্জের 
সফরে পশু ভাড়ায় খাটাই ৷ কিছু লোক বলে, তোমার হজ্জ হয় না। তখন ইবনে উমার 
(রা) বললেন, তুমি কি ইহরাম বেধেছো, খানায়ে কাবা তাওয়াফ করেছো, তালবিয়া 
পড়েছো, আরাফাত থেকে ঘুরে এসেছো এবং কংকর নিক্ষেপ করেছো? আমি বললাম, 
হী! তিনি বললেন, তোমার হজ্জ হয়ে গেছে। একদা জনৈক ব্যক্তি নবী সান্তান্পাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে অনুরূপ জিজ্ঞেস করলো যেরূপ তুমি আমাকে 
জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন, 
তাকে কোনো জবাব্‌ দিলেন না। অবশেষে এ আয়াতটি নাযিল হলো ৪. “এ ব্যাপারে 
তোমাদের কোন দোষ নেই যদি (হজ্জের মওসুমে) তোমরা ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে 
তোমাদের রবের করুণা অনুসন্ধান করো।” অতঃপর রাসূলুন্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম উক্ত ব্যক্তিকে ডেকে পাঠালেন এবং তাকে এ আয়াতটি পড়ে শোনালেন এবং 
বললেন, তোমার হজ্জ হয়েছে। 


“feos Gg “seo sg + 


AAU SLs sr SS ERY li om ee Gis Yt 
LE TE 


Rr Ld sal ll a Ed) sS Ss es 
EP EE LEE TS Bos PES SE 
lial pe 2 Le EADS JG Ell OR Ef oC 

all 


www.pathagar.com 


হজ্জের নিয়য়-কানুন ২১ 


১৭৩৪ । আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । লোকেরা হজ্জের প্রাথমিক সময়ে 
মিনা, আরাফাত, যুল-মাজাযের বাজারে এবং হজ্জের বিভিন্ন অনুষ্ঠানের স্থানগুলোতে 
কেনা-বেচা করতো, কিন্তু ইহরামাবস্থায় এসব স্থানে কেনা-বেচা করা (বৈধ হবে কিনা) 
তাদের সংশয় হলো । তখন আল্লাহ পাক নাযিল করলেন, ‘এ ব্যাপারে তোমাদের কোনো 
দোষ বা অপরাধ নেই যদি (হজ্জের মওসুমে) তোমরা ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে 
তোমাদের রবের অনুগ্রহ অনুসন্ধান করো, বিশেষ করে হজ্জের অনুষ্ঠানের স্থানগুলোতে । 
ইবনে আবু যিব্‌ বলেন, উবাইদ ইবনে উমাইর আমাকে বর্ণনা করেছেন যে, ইবনে 
আধ্বাস (রা) ~l se এ বাক্যটি মূল কুরআনের মধ্যেই পড়তেন (ফলে 
এটা কিরআতে ইবনে আব্বাস নামে প্রসিদ্ধি লাভ করেছে|। 

টীকা £ জাহিলিয়াতের সময় আরবে চারটি প্রসিদ্ধ বাজার ছিল। ওকায, যুল-মাজায, মক্কা থেকে কয়েক 
মাইল দূরে মাররুষ্ধাহ্রানের নিকট অবস্থিত মাজার এবং মক্কা থেকে ইয়ামানের পথে কিছু দূরে 
ছুবাশা । এ চার বাজার ছিল আরবের ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক জীবনের প্রাণকেন্দ্র । এখানে যেমন 
নিত্য দিনের প্রয়োজনীয় পণ্যসামগ্রী পাওয়া যেতো, তেমনি আরব উপস্থীপের সাংস্কৃতিক জীবন প্রবাহও এ 
স্থানগুলোকে কেন্দ্র করেই আবর্তিত হতো । বস্তুত এই কেন্দগুলোতেই নারী ও শরাবের পসরা বসতো, 
কবিতা প্রতিযোগিতার আসর জমতো, দাস-দাসী ক্রয়-বিক্রয় হতো। মোটকথা বড় বড় ও জঘন্যতম 
অপরাধ ও পাপ কাজের সবগুলোই এসব কেন্ত্রে অনুষ্ঠিত হতো । তাই ইসলামের আবির্ভাবের পর বিশেষ 
তত হল হল লম ছা হো ক কহত ছা লতাই 5 হা) 


lal ln 2 oul Lis le | Gti = \VYo 


Ll Gao LSE pln bs a UU ye pt rte O8 td ut 
uC J3l ct mln ol mle 2 dl ie Le le ol sl 

EAL Uys dln 5 Oye Ik all 
১৭৩৫ । আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। লোকেরা প্রাথমিক কালে হচ্ছের 
সময়ে কেনা-বেচা করতো । অতঃপর রাবী * Al 1+’ পৰ্যন্ত পূৰ্ব বৰ্ণিত হাদীসের 
সমার্থক বর্ণনা করেছেন । 


sa. 


El 0 

অনুচ্ছেদ-৮ ৪ শিশুর হজ্জ প্রসঙ্গ 

Hb be Bi br bk Gn LAD 2 A CESS NY 
dln Le ND BE YG le pl pa pit bo Ll 

AEG ok oo UGG LS AX, ab CAL ns ole 


es eo #0 


dy ile tt da adit Yes GTS Lh Sat 


www.pathagar.com 


২২ “সুনান আবূ দাউদ 


MENTE ESS 


EVES MU, 
১৭৩৬। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ‘আর-রাওহা’ নামক স্থানে এক কাফেলার সাথে সাক্ষাত হলে তাদেরকে 
সালাম দিলেন, তারপর জিজ্ঞেস করলেন $ তোমরা কোন্‌ কাফেলা? তার! বল্লো, আমর 
মুসল্মান । এরপূর তারা জিজ্ঞেস করলো,..তোমরা কারা? লোকেরা বললো, ‘রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ ie wD hse lla 


lll od ol 
অনুচ্ছেদ-৯ ৪ ইহরাম বাধার নির্দিষ্ট স্থানসমূহ (মীকাত) 


se 8 


Gia C UG Se ALL odie Gis Nyy 
ses e « #08 sos, 0 


Jn) E53 J es nt Se pal be UL Ci Ouiys 2 wl 
SE Jats Halsis tall Jay ly ck ALT dirs cl 

AL adit URY Ey Sl AL GUT 5 JAY Gell 
১৭৩৭ । ইবনে উমার (রা) থৈকে বর্ণিত ৷ তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
'ওয়াসসাল্লাম মদীনাবাসীদের জন্য 'যুলহুলাইফা’, শামবাসীদের জন্য “আল-জুহফা': এবং 
'মঅদবাসীদের জন্য ‘কারন’ মীকাত (ইহরাম বাধার স্থান) নির্দিষ্ট করে দিয়েছেন । (ইবনে 
উমার রা. বলেন) এবং আমার নিকট এ বর্ণনাও পৌছেছে যে, তিনি ইয়ামানৰাসীদের 
জন্য ‘ইয়ালামলাম’ নামক পর্বতকে মীকাত নির্দিষ্ট করেছেন। 


feos reas 


be ls On rae G2 SUS Gis 2 wn oll Ci —~\VYA 


fhe 
UD Ely IG ol bs mle ol 23 mle pil 2 no 


MEL Sai Jay's URS JG CE Ly Al 5th tn 
bel p28 be bel SSO HL U0 PLT CT JG; 
ol lJ ST uy olka HL) Eris sli 
Ae bles Ul AS NK YG les oe 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ৩ 


১৭৩৮ । ইবনে আব্বাস (রা) ও তাউস (র) থেকে বর্ণিত। তীরা উভয়ে বলেন, 
রাসূলুপ্লাহ সাল্লান্পাছ আলাইহি ওয়াসাল্লাম (হজ্জ ও উমরায় গমনেছ্ছুদের জন্য) মীকাত 
নির্দিষ্ট করে দিয়েছেন, রাবী পূর্ব বর্ণিত হাদীসের অর্থানুযায়ী বর্ণনা করেছেন। তাদের 
‘আলামলাম’ । অতঃপর তিনি-(রাসূলুন্লাহ সান্মাল্পাহু আলাইহি ওয়াসাল্পাম) বলেছেন $এ 
স্থানগুলো উক্ত লোকদের (অধিবাসীদের) জন্য এবং যারা' এ স্থানের অধিবাসী নয়.এমন 
যেস্বর. লোক হজ্জ ও উমরার উদ্দেশ্যে উক্ত -স্থানগুলোর উপর দিয়ে অতিক্রম করবে তাদের 
জন্যও এ স্থানগুলো. মীকাত (ইহরাম বাধার নির্দিষ্ট জায়গা হিসেবে) গণ্য হবে । আর যারা 
মীকাতের:অভ্যন্তরের অধিবাসী, ইবনে তাউস বলেন, তারা যেখানে আছে সেখান থেকেই 
(ইহরাম বেধে) শুরু করবেন" তিনি বলেন, বুলে বাত যা 
থেকেই ইহ্রাম বাধবে। 


bree 02 All ce all oe oe CURA GES - WTA 
Jest Ll be ioe IM AEE SL THETA 

LBs Sl GAL SAY Sig lg le dre dy) 
১৭৩৯ । আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লা্যাহ আলাইহি ওয়াসান্লাম 
ইরাকবাসীদের জন্য “যাতু ইরক'-কে মীকাত নির্দিষ্ট করেছেন। 


2 eer 6 tte 


Sli Utia Es CE In 2 Se 2 AT CB - —-\VE. 


onthe ph dl Le oh Ul 0 LS be lS Ll 02 2 be 
Hy sit de Sn td PAD UU pat 


KA Gaia 5 pall 
PE TE UENCE TO CET রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম প্রাচ্যবাসীদের জন্য ‘আল-আকীক' -কে মীকাত নির্দিষ্ট করেছেন। 


ode beh lit Oo RE GEL WEN 
EE 


ase Lode nlie 4s 


ee 


RE i TR RTA Che 


www.pathagar.com 


২৪ সুনান আবূ দাউদ 


SL Eo REET EN 
১৭৪১। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উন্মু সালামা (রা) থেকে বর্ণিত তিনি 
রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসান্পামকে বলতে শুনেছেন £ যে ব্যক্তি হজ্জ অথবা 
তার পেছনের এবং সম্মুখের সমস্ত গুনাহ (অপরাধ) ক্ষমা কয়ে দেয়া হবে অথবা (তিমি 
বলেছেন) তার জন্য জারনাত ওয়াজিব হয়ে গেছে। আবদুল্লাহ ইবনে আবদুর রহমানের 
সন্দেহ জন্বেছে যে, (ইয়াহইয়া ইবনে আৰু সুফিয়ান) কোন শব্দটি বলেছেন । আবু দাউদ 
(র) বলেন, আল্লাহ ওয়াকী (র)-কে ক্ষমা করুন । তিনি বাইতুল মাকদিস তেকে ইহ্রাম 
বেধে মক্কায় পৌছেন। 


1 
Gis cll Aho sre 2 Ue aa lle ~\VEY 
2 ETS Ee ntl al, fo Nr TEN TO 


[REA |) 


dt UL EB UES Latta ge bY Sp pip 
lil GLb Lola as ass le dw a 
JG UI 2s a IG 2s iS BU ll 2 UU 

| Sil ay 2 Sli iy 
১৭৪২। হারিস ইবনে আমর আস-সাহমী (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সান্পাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম, তিনি মিনা অথবা আরাফাতে ছিলেন। এ সময়, 
কিছু লোক তাঁকে ঘিরে রেখেছিলো। তিনি (বর্ণনাকারী) বলেন, এমন সময় ক'জন 
বেদুঈন এসে উপস্থিত হলো। যখন তারা তার চেহারা মোবারক দেখলো তখন 


স্বতক্ষর্তভাবে বলে উঠলো, ‘সত্যই এটা কল্যাণময় মুখমণ্ডল’ তিনি (বর্ণনাকারী) বলেন, 
তিনি এ সময় ইরাকবাসীর জন্য ‘যাতু ইরক’-কে ইহরামের জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন। 


LA) 


EAL I iL 

অনুচ্ছেদ-১০ £ হায়েয অবস্থায় হজ্জের ইহ্রাম বাধা 

bz dl ae be Bie Ge Ls ln ule Gis ~\VEY 
LOE EIU URL be ol G2 palit 2 pa ae 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ২৫ 


slo dl Jw) EGE ln 
ELE BE A 
১৭৪৩ । আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আসমা’ বিনতে উমাইস্‌ (রা) 
যুল-হুলায়ফায় আবু বাক্র (রা)-র পুত্র মুহাম্মাদকে প্রসব করেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আবু বাকর (রা)-কে আদেশ করলেন £ সে যেন গোসল করে এবং 
ইহরাম বাধে। 
axe ol pal! sells ee On ae US - \VEt 
es la Lone Ue las D8 Ot SCG 
sas le Lola dhol ole bls 
ul aii, uly PE EPP  e ER] sie 551 [3 pl Eee) 
{ ; Ld y 


2 42 ha ‘i UG dG Bly ok WS cLll 
onl oe le JG. ATES EE 


VL oe # 0 oe Oar 


LL GOL Ll EUR ate DU lc 
১৭৪৪ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 
হায়েয ও নেফাসগ্রস্তা নারী যখন মীকাতে পৌছাবে তখন গোসল করবে, ইহরাম বাধবে 

এবং বায়তুল্লাহর তাওয়াফ ব্যতীত (হজ্জ ও উমরার) সমস্ত আনুষ্ঠানিক কাজগুলো আদায় 
করতে থাকবে। জারৃ গাযারি তার ছাীল কিয় “পবিত্র হওয়া পর্যন্ত’ বাক্যটি বলেছেন। 
(ইমাম আৰু দাউদের উস্তাদ) ইবনে ঈসা, হাদীস বর্ণনায় ইকরিমা ও মুজাহিদের নাম 
উল্লেখ করেননি। কেবলমাত্র “আতা, ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন” এটুকুই 
রলেছেন। আর ইবনে ঈসা, “তাওয়াফে বায়তুল্লাহ্‌ ব্যতীত হজ্জ ও উমরার কর্মগুলো 
আদায় করতে থাকবে” এভাবে বর্ণনা করেছেন, ‘কুল্লাহা' (সমস্ত), শব্দটি বলেননি । 
rial nie bl LC 
অনুচ্ছেদ-১১ £ ইহরাম বাধার সময় সুগন্ধি ব্যবহার করা 
ie be UC Gis ORE CC CAS OES Ln —\to 
ELUNE Ch es Lise be nl be palit 3 Al 
SUL SLY td SLUG Ay A aie lt lo a 


C023 


el Abe 


www.pathagar.com 


২৬ সুনান আৰু দাউদ 


১৭৪৫ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, ইহরাম বাধার সময়- ইহরাম বাধার 
পূর্বে এবং ইহরাম খোলার সময় বায়তুল্লাহ্‌ তাওয়াফ করার পূর্বে, অমি রাসূলুল্লাহ 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি লাগিয়ে দিতাম । 
TELCO HE ae EE ES EE \VEN 


MEI CS URES HOE 

oe Dili 

১৭৪৬ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, ইহরাম অৱস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 

আলাইহি ওয়াসাল্লাম যে সুগন্ধি ব্যবহার করতেন, তাঁর সিঁথির চাকচিক্য যেন আমি এ 
মুহূর্তেও দেখতে পাচ্ছি । 


lll i 0 
অনুচ্ছেদ-১২ $ চুল জট পাকানো 


las onl CES reall 30s on Sl GSS -\VEév 
Joie dilate bl EEO EEE 


29 eho se oe 


ILL Ue le s len ea dt JT EL 


১৭৪৭ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ 
সান্মাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চুল জট পাকানো অবস্থায় ইহরাম বাধতে বা 
‘তালবিয়া' পাঠ করতে শুনেছি। 


fe ges Hd 1,80 #0 “#8 fo 


haa lis 12 le Se CSS yan 02 dil ne Gi - —\VEA 
lal Oe iE VE GA 3 SE OE Co CEO 
se [Kd 


all Cl 


১৭৪৮ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু দ্বারা 
তার মাথার চুল জট পাকিয়েছেন। 


LL) 


অজ ১০ হা্ধীদের কুরবানীর পসংকন্ত 
LSS OBS A aa La LES Li GES _\VEA 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ২৭ 


ol OAS 2 EDA Ee IE Se ESS CIO 
oF ES pad Lal Al LUV UG YG ll GL 
NEE: sla La dT bl nls oil oe Ae 
SE Ia Ey al Up Lala CA ACSA 
dbz UES AIG La 2 dy des br 


eo fe ee -8 o-8 


OK UL Bi cll 
১৭৪৯ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হুদায়বিয়ার বছর কুরবানীর জন্য (মক্কায়) যেসব পশু পাঠিয়েছেন তন্মধ্যে আবু জাহলের 
উটটিও ছিলো যার মাথায় (নাকে) রৌপ্য নোলক লাগানো ছিলো। ইবনে মিনহাল 
বলেন, স্বর্ণ নোলক ছিলো । নুফাইলী বর্ধিত করেছেন, এ দ্বারা মুশরিকদের প্রতি ক্রোধ 
প্রকাশই উদ্দেশ্য ।” 


od 0 


অনুচ্ছেদ-১৪ : গরু কুরবালী বলা 


onl Ge iy sl AS cl Gis Toll onl G42 —\vo. 


oe Be 


clea pss LL be AL Ie St Ee be SU 
Jl be ds abe af di de di J SH lel 


aly LL pL LS as ob EL dt de Loe 
১৭৫০ । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ 
সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে তার পরিবার-পরিজনের পক্ষ থেকে একটি 
গাভী কুরবানী করেছেন। 


Or TANS REN Gis - \V০) 
1. LA “48 
Eb ঠা hee a «ll ell 51 


‘ # কে ন 


2 $42 
১৭৫১ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 
স্ত্রীদের পক্ষ থেকে একটি গরু কুরবানী করেছেন, যারা উমরা করেছেন। 


www.pathagar.com 


+ সুনান আবু দাউদ 


টীকা £ উপরোক্ত হাদীস থেকে প্রমাণিত হয় যে, কোন ব্যক্তি তার আত্মীয়-স্বজন বা অন্য মুসলমানের পক্ষ 
থেকেও কুরবানী করতে পারে (সম্পাদক) । 


lad a ol 

অনুচ্ছেদ-১৫ $£ ইশ‘আর করা (উটের কুঁজের পার্শ্বদেশ চিড়ে ফেলা) 

JUG all as ais CLIN Syl 4 GELS -\voy 
oe ols. Ul cs JG ay 3 JG BSS be Lt CS 
sh rl dn A cil tt La dit I bl ni ot 


Ee PE 


Slane Sd Ul aio i UA BL PES FIAT] 
Syl ale 5 GL lbp ol MS onlis GG, eA Ue 


LA) 


0 Jaf elude © 
১৭৫২ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্গাম 
মদীনা থেকে (হজ্জের উদ্দেশ্যে) মন্ধায় গমনকালে যুল-হুলাইফাতে যুহরের নামায 
পড়েছেন। অতঃপর তিনি কুরবানীর পশু (উট) আনালেন এবং তার কুঁজের ডান পাশে 
জখম করে রক্ত প্রবাহিত করলেন, তারপর একজোড়া জুতা তার গলায় বেঁধে দিলেন। 
পরে তার সওয়ারী (উট) আনীত হলে তিনি তার পিঠে উপবিষ্ট হলেন এবং তা 
আল-বায়দায় তাকে নিয়ে দাড়ালে তিনি হজ্জের ‘তালবিয়া' পড়লেন। 
ee FE ERP eR CER SR ETE PGE LAYCEEE La 
UU pan GS I Pl UG orm PAVELL MLS YG AGH 
all JA oi Se ia S90 Pl JG anal ie PSL 
0 IS sill 
১৭৫৩ । শো'বা (র) থেকে উক্ত হাদীসটি আবুল ওয়ালীদের বর্ণিত হাদীসের অর্থানুযায়ী 
বর্ণিত হয়েছে । তিনি বলেছেন, অতঃপর তিনি (রাসূলুল্লাহ) স্বহস্তে রক্ত প্রবাহিত করলেন। 


আবু দাউদ (র) বলেন, হাম্মাম বর্ণনা করেছেন, নিজের আঙ্গুল দ্বারা রক্ত প্রবাহিত 
NALD LAL LE AA LAV LESS LLANE 


e-cs ses 


oe Le nls CEs sls lee FEE Er FEE —-\Vot 


ati to) olyrs CENT ye be spall 


www.pathagar.com 


হচ্ছের নিয়ম-কানুন ২৯ 


CALS Gn Bs LL ons 
১৭৫৪ । আল-মিসওয়ার ইবনে মাখরামা ইবনুল হাকাম (রা) ও মারওয়ান থেকে বর্ণিত । 
তারা উভয়ে বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার বছর রওয়ানা 
হলেন । তিনি যখন ‘যুল-ছুলাইফায়' পৌছলেন তখন কুরবানীর পশুর গলায় মালা বেঁধে 
দিলেন, তাকে ইশ‘আর করলেন এবং ইহরাম বীধলেন। 


টীকা £ উটের কুঁজের যে কোনো এক পাশে ধারালো অন্তর দ্বারা সামান্য যখম করে রক্ত বের করাকে 
হুশ‘আর বলে । তাতে চিহ্নিত হয়ে যায় যে, এটা কুরবানীর হাদী বা পশু (অনুবাদক) । 


“6৫ পক 


lly PE be UE be E25 G52 lia L552 -\voo 
li da NY ol Laie oe Syl 0 aly oe 

A FA Git ssai dl 
১৭৫৫ । আয়েশা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম একটি 
বকরী বা মেয়ের গলায় মালা পরিয়ে তা কুরবানীর জন্য (মক্কায়) পাঠিয়েছেন। 


eco se eo 9 


sil Jaws ED 
অনুচ্ছেদ-১৬ $ কুরবানীর পশু পরিবর্তন করা 


24 fest 58° 8 18% 


ERY TOE HOS ESSER CLR SLL th ds CHL - —\Vo" 


alo AS pale Sl IN HUG al is hb 
PE be Cle Cie sys LL Al UB 2 
YS TUG ED US SS OE LION 
ll, ns LL S53 te (Cm) CSS oll 
ir EE SELENE i dn CUS ott se 
LEAMA Aly xl 0s LL S55 Up Sahel 

Gdl LE SY fin 1905 3d JG GCI OS 


১৭৫৬ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব 
(রা) একটি ‘বুখতী উট' (উটের মধ্যে উত্তম যা খোরাসানে পাওয়া যায়) কুরবানীর জন্য 
নির্দিষ্ট করলেন। তিনশত দীনারে তা খরিদের প্রস্তাব এলো । তিনি নবী সাল্লাল্লানু 


www.pathagar.com 


A‘ [] NN, 


৩ সুনান আবু দাদ 


আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! আমি একটি বুখতী উট 
কুরবানীর জন্য নির্দিষ্ট করেছি। এখন আমাকে এর বিনিময়ে তিন শত দীনার দেয়ার 
প্রস্তাব দেয়া হয়েছে। আমি কি তা বিক্রি করে সেই মূল্যে অন্য কোনো উট খরিদ করতে 
পারি? তিনি বললেন ঃ না, বরং সেটাই যবেহ করো । ইমাম আবু দাউদ বলেন, কেননা 
তিনি ওটাকে ইশ‘আর করেছিলেন। 


অনুচ্ছেদ-১৭ £ কোন ব্যক্তি কুরবানীর পশু (কায়) পাঠিয়ে আবাসে অবসদ বলে 


ods ee 


AD br CB CED SAL bt due GED voy 
So 0 A A MAID OE LGA A FIL 
PEL mil dl le Sab EG yal nt am ds le IN 
Sea dubia tr LS LlL 

১৭৫৭ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লান্লাছ 
আলাইহি ওয়াসাল্লামের কুরবানীর পশুর গলায় বাধার মালা পাকিয়ে দিয়েছি। আঁর তিনি 
নিজ হাতে তাকে ইশ'আর করে তার গলায় এ মালা বেধে দিয়েছেন, পরে তা (মক্কায়) 
খানায়ে কা‘বায় পাঠিয়ে দিয়েছেন। আর তিনি মদীনায় অবস্থান করেছেন। কিন্তু তার 
ফলে স্বাভাবিক অবস্থায় যা তার জন্য হালাল ছিলো তার কিছুই তার-জন্য নিষিদ্ধ হয়নি। 


® Ld #0 


bla on TG Sl LA ES 0 2 Gis -~\VoA 


Me Ei Beg Boe On lth Al oe HESS ce 2 Sal 


ds be “dl di Le dit YG DES EG Lass Blo 
Ce BT GD BSG UL Sh bn lot 
Ld Poraall 


১৭৫৮ । উর্নওয়া ও আমরা বিন্তে আবদুর রহমান (র) ee) 
বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা থেকে (মক্কায়) কুরবানীর পশু 
প্রেরণ করতেন, আর আমি তার গলায় বাধার জন্য মালা তৈরি করে দিতাম । কিন্তু 
এগুলো প্রেরণ করার পর হজ্জের উদ্দেশ্যে ইহরামধারী ব্যক্তিকে যা যা বর্জন করতে হয় 
তিনি তার কিছুই বর্জন করতেন মা । [পূর্বোক্ত বরাত]। 

oe Oe nl Gis Cail os LSS Guia GSS —\Vvoa 
Mos Ges Ute aa Ol eS ALDI ey aa 0 pull 


www.pathagar.com 


হঞ্জের নিয়ম-কানুন ৩১ 


FU ia add te ia ELD TY ih Std tal bi 
stb us le La J Ss Os ATTIRE 
VE Gi nal i Gaie LS ee Sr Gy USL Sl GU 

dali AL Sb CSC 
১৭৫৯ । উম্মুল মুমিনীন আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
(মক্কায়) কুরবানীর পশু পাঠাতেন । আর আমি নিজ হাতে আমাদের ঘরের তুলা 
দ্বারা তার গলায় বীধার মালা পাকিয়ে দিয়েছি। অতঃপর তিনি আমাদের মাঝে হালাল 
অবস্থায় (ইহরাম ব্যতিরেকে) থাকলেন এবং কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে যা করে তিনিও 
তা করতেন। 


eof e ef 0 


us| 2% 20 
অনুচ্ছেদ-১৮ $ কুরবানীর জন্তুর পিঠে আরোহণ করা 
be Ee 52 ACH ol be UL be il Libis -\V1. 


seotsee 


St HS os Hs ile tl Le dt a BIO i 
Unltd SLI GS UST UG SNUG GL, 


SLT Ld sl 
১৭৬০ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক 
ব্যক্তিকে কুরবানীর পশু (উট) নিয়ে যেতে দেখে বললেন ৪ (এর পিঠে) আরোহণ করে 
নিয়ে যাও। লোকটি বললো, এটি কুরবানীর পশু। তিনি বললেন ঃ তুমি এর পিঠে 
আরোহণ কর । তিনি দ্বিতীয় অথবা তৃতীয় বার বললেন £ তোমার জন্য দুঃখ হয়, তুমি 
এর পিঠে আরোহণ কর । 


CRE e Ed esee es ee 


Io 2 oe Sn O22 222 Cin Iai 62 Lol ONG —-\V1\ 
PEE be dl te hl CIC UG PL SH CASI UL 
SUSE ds le die dS EL UR Gi 

Ith 05 AD GAVE Bl aad 


১৭৬১ । আবুয যুবাইর (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি জাবের ইবনে আবদুল্লাহ 
(রা)-কে কুরবানীর পশুর পিঠে আরোহণ করা সম্বন্ধে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, 


www.pathagar.com 


৩২ সুদান আবূ দাউদ 


আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্পামকে বলতে শুনেছি $ ‘যদি তুমি বাধ্য হও 
তাহলে আর একটি সওয়ারী না পাওয়া পর্যন্ত সদয়ভাবে তাতে আরোহণ করো । 

টীকা £ঃ কোরবানীর পশুকে কর্মে নিয়োগ করা বাঞ্ছনীয় নয়। ইমাম আহ্‌মাদ ও ইসহাক (র)-এর মতে 
সাধারণত তাকে বাহন হিসাবে ব্যবহার করা যায়। ইমাম মালিকের মতে পতশ্ুর ক্ষতি না হয় এতোটুকু 
পরিমাণ এবং ইমাম শাফিঈ (র)-এর মতে একান্ত বাধ্য হলে তাতে আরোহণ করা যায়। ইমাম আবু 
হানীফা (র)-এর মতে তাতে আরোহণ করা বাঞ্ছনীয় নয়। প্রয়োজনবশত তাকে বাহন হিসাবে ব্যবহার 
করলে এবং তাতে পশুটি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিতে হবে এবং দান-খয়রাত করতে হবে (সম্পাদক) 


“tog oe 8s 


tle ol 5 be lst sal 0 
অনুচ্ছেদ-১৯ $ কুরবানীর পশু গস্তব্যে পৌছার পূর্বেই অচল হয়ে পড়লে 


be cl be pla bs GGL Gl D228 02 Se Gia —\vY 
Si Le Sx Ly ile i de NIL Bali La 
LEE cs dd i lt Un Cee LUGS 


e Ore Boer 


alll ons an 


১৭৬২ । নাজিয়াতুল আসলামী (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সান্লাল্পাছু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে তার কুরবানীর পশুর সাথে (মক্কায়) পাঠিয়েছেন এবং বলেছেন ৪ যদি 
এগুলোর কোনটি অচল হয়ে পড়ে তবে তা যবেহ করে তার গলায় বাধা জুতা তার 
রক্তের মধ্যে ফেলবে এবং পথচারী লোকদের আহারের জন্য রেখে দিবে। 


CEA “ fev “ers 


Ge, CLS GELS YG ny 2 SLL Ci -\VNY 
CE SE has soll se Gis S FCO 

dr ke US LUN nts pil pe Cle pt 
i AS ED 2s alt C0 SG ls ole 


CGO os Esai tL 


ar RU Bh ES LS NYG 4 data IG 
Ae Sas A JG LH i) dale af YG dl ie SEY 
ER LE JG ral SOL aie sl bs Sly 


“be oer 


JUS nally SELajl Saif 151 Js ls Cf 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ৩৩ 


১৭৬৩ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্পান্পাছ আলাইহি ওয়াসাল্লাম 
আসলাম গোত্রীয় কোন এক ব্যক্তির সাথে আঠারটি কুরবানীর পশু (মঙ্ধায়) পাঠালেন। 
লোকটি বললো, যদি এর থেকে কোনো জন্তু (পথিমধ্যে) আমার সামনে অচল হয়ে পড়ে, 
তখন আমি .কি করবো? তিনি বললেন $£ তা যবেহ করো. এবং তার গলায় বাধা জুতার 
মালা রক্তে রঞ্জিত করে তার ঘাড়ের সাথে রেখে দাও। কিন্তু তুমি নিজে এবং তোমার 
কোন সাথী যেন তার গোশত না খায় ইমাম আবু দাউদ বলেন, আবদুল ওয়ারিসের 
হাদীসে {১,-৯৷ এর স্থলে 4২১ । শব্দ বর্ণিত হয়েছে। 

চীকা ৪ রাবী যদি হাদীসের মূল পাঠ হুবহু স্বরণ করতে না পারেন, কিন্তু তার বক্তব্য ও সনদসুূত্র স্বরণ 
রাখতে পারেন তবে তিনি নিজ ভাষায় তা বর্ণনা করতে পারেন (সম্পাদক) । 


#080 


EE TUTE SD 4 LEI 


i OS LE 


dL dU 5S CULL bs ll i pi 
E00 ME ERE 2 ETRE EHS 


ওয়াসাল্লাম তীর কুরবানীর পশু (উট) যবেহ করেছেন, তখন নিজ হাতে ত্রিশটি যবেহ 
EE AE RT 


Gis Co byl HA oe 2 pall CLD -\Vio 
el G0 TT TAC UE 
phd ph Sse bl prt pa fh tt 
PY ED OE HEE PANE 
Sl Ls CEL Ls ile Lula dl Sl > UG; 
dina dla GE SES CEG UE 


TEC EEE REESE BIE BD HEE 
বলেন £ প্রাচুর্যময় আল্লাহ তায়ালার নিকট সর্বাধিক মর্যাদাসম্পন্ন দিন হচ্ছে কুরবানীর দিন 
(যিল-হজ্জ মাসের দশ তারিখ), তারপর মেহমানদারী ও জিয়াফতের দিন, আর তা হচ্ছে 
দ্বিতীয় দিন (অর্থাৎ একাদশ তারিখ) বর্ণনাকারী বলেন, অতঃপর পাচ অথবা ছয়টি 
কুরবানীর পশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনা হলো এবং যেটিই 


— 
www.pathagar.com 


৩ সুনান আবূ দাউদ 


তাঁর নিক্কট আনা হুতো তিনি প্রথম সেটিই যবেহ করলেন:। যবেহ-র কাজ সমাপ্ত হলো- 
বর্ণনাকারী বলেন, তিনি হালকা একটি কথা বলেছেন, যা আমি বুঝতে পারিনি । পরে 
আমি আমার (নিকটস্থ ব্যক্তিকে) জিজ্ঞেস করলাম, ‘তিনি কি বলেছেন’? সে বললো, 
তিনি বলেছেন £ ‘যার ইচ্ছা হয় এখান থেকে গোশত কেটে নিয়ে যেতে পারে’ । 


59-8 ec Po SE EPA SO 


TE TOT ERC I ae Ue: -\VM 


#2 0 4 


RE RTE ME CE EEE 
ord Sophie 2 ils le «ile dd dl J 


LLL EY YG Yd LL Cl Ye YG 
ae Cah S LS ly be «ile ll Lis dl Jy SA 


20/7 jy Ed o#0 


Lie dil 2 Gl Gis Sl CSU tn Cl owl 


১৭৬৬ । গারাফা ইবনুল হারিস আল-কিনদী (রা) বলেন, আমি বিদায় হজ্জের দিন 
রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে: ছিলাম । তাঁর নিকট (কতগুলো) 
কুরবানীর উট আনা হলে তিনি বললেন ঃ হাসানের পিতাকে ডাকো । অতএব আলী 
(রা)-কে ডাকা হলো । তিনি তাকে বললেন ঃ তুমি অন্ত্রের নিন্নভাগে ধরো, আর 
রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে ধরলেন তার উপরিভাগ । এরপর তারা 
উভয়ে ধারালো অস্ত্রে পশুটি যবেহ করলেন । তিনি অবসর হয়ে তার খচ্চরে আরোহণ 
করে আলীকে তার পেছনে বসিয়ে চলে গেল্লেন। 
Jal at ol 

# 
অনুচ্ছেদ-২০ £ উট কিরূপে যবেহ করতে হয় 


পল 


onl oe 23 AE Gis Lt lool Lia ~\VW 


LM Rd 


Hl bx As Ey ol br pall ox be pao 
Llosa lela, tl CEN ddl 

alii i LLC SE C56 Pe 
১৭৬৭ । জাবের ও আবদুর রহমান ইবনে সাবিত (রা) থেকে বর্ণিত । নবী সান্লান্পাহু 


আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ উটের বাম পা বেঁধে, অবশিষ্ট (তিন) পায়ে 
দাড়ানো অবস্থায় তা যবেহ করতেন। 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ৩ 


RE Ant Ed 20-8 RA ST ELS 54" “৪ ৮: 20 Pe 6 0 Ed 
EEA “Be “ # of oe o-2 sod 


A a win Pe pC EE YG ct bl 
dle it Ee C3 Al UES As 


LE 
১৭৬৮ । যিয়াদ ইবনে জুবাইর (র) বলেন, আমি মিনায় ইবনে উমার (রা)-র সাথে 
ছিলাম এবং তিনি এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলেন, সে তখন তার উটকে 
বসিয়ে যবেহ করার প্রস্তুতি নিচ্ছিল'। তিনি বললেন, একে ছেড়ে দাও এবং বেঁধে দাড়ানো 
অবস্থায় যবেহ করো । এটাই মুহাম্মাদ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত । 
elie Ml UDELL GS oye 0 yee LiL - \V1A 
be Ll fl 02 A nie be aA be CDT ppl ne 
SEA LE shale SLUG 
Ue Nill eel bl aly Ula sl ily 


of #0 


Gxic oe bi i JG bs, 
১৭৬৯। আলী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাছু আলাইহি 
ওয়াসাল্লাম আমাকে তার কুরবানীর পশুর রক্ষণাবেক্ষণ করা, চামড়া বিতরণ ও তার 
আচ্ছাদন সদাকা করার জন্য আদেশ করেছেন এবং কসাইকে তা থেকে কিছু না দেয়ার 
নির্দেশ দিয়েছনে। বর্ণনাৰারী বলেন, অবশ্য আমরা কসাইকে নিজেদের, পক্ষ থেকে 
পৃথকভারে পান্িশ্মিক প্রদান করতাম । 
অনুচ্ছেদ-২১ £ ইহরাম বাধার সময় 
alloc oi Li SAE GELS —\VV. 
pS pS UU GE il ig ট 


OO SANE EL fae ttl) 


Pd “072 e'0 Daa BY 


OT us cle ll le all Jy Jal 
ti A le dit Jy te SS Lil ls, lll le 


www.pathagar.com 


৩৬ সুনান আবু দাউদ 
lJ 3 Fd s LA ENA ofr 8 Ld “8 ee EAL Ld 26 + +4" 
aA > i) NE EOE IS 


Ade eee 


SESE auiak EEE RTE 


ws alii TEE SOON 
Cae OE | GL ALS Ct lis EUS pol eS 
dor hia dt Us UT CS I Ug 6 a EEL Sin 
| dn Le dn Uy cia BG gp SEL tn Hl ee 
Pol Cie US SING al lL Gy le SE li Ls le 
C29 dit ls ll as ole He he YA Cit IGS 
dit le a ne Aly GL 2 SEL na Al Sas 


2 UA mle onl dll ie Ji Sls La JUG oll 

LAS, ty 3 sas 
১৭৭০ । সাঈদ ইবনে জুবাইর (র) থকে বর্ণিত । তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে 
আব্বাস (রা)-কে বললাম, হে আবুল: আব্বাস! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সাহাবীগণ রাসূলুন্াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহরাম বাধার 
মুহূর্তকে কেন্দ্র করে যে মতবিরোধ করছেন তাতে আমি স্তন্ভিত। ইবনে আব্বাস (রা) 
বলেন, এ ব্যাপারে আমি অন্যান্য লোকের চেয়ে অধিক বেশি অবগত । রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একবারই হজ্জ করেছেন, এটাই হচ্ছে তাদের 
পরস্পর বিরোধী মতের মূল উৎস । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মদীনা 
থেকে) হজ্জের উদ্দেশ্যে রওয়ানা হলেন । যখন তিনি যুল-হুলাইফায় তাঁর মসজিদে দুই 
রাক‘আত নামায আদায় করলেন তখন সেই বসাবস্থায় দুই রাক'আত থেকে অবসর 
হতেই নিজের জন্য হজ্জ ওয়াজিব (বাধ্যতামূলক) করে নিলেন এবং ‘তালবিয়া’ পড়লেন । 
সুতরাং এখানে কিছু সংখ্যক লোক তাকে ‘তালবিয়া’ পড়তে শুনেছে এবং তারা এটাই 
স্মরণ রেখেছে। অতঃপর তিনি (সওয়ারীতে) আরোহণ করলেন এবং যখন উন্ত্রী তাকে 
পিঠে তুলে নিয়ে দাড়ালো তখনও তিনি ‘তালবিয়া’ পাঠ করলেন। সুতরাং আরো কিছু 
সংখ্যক লোক এখানে তাকে ‘তালবিয়া’ পাঠ করতে শুনলো । বস্তুত লোকেরা পৃথক 
পৃথকভাবে দলে দলে আগমন করছিলো । আর তারা তখন তাকে তালবিয়া পাঠ করতে 
শুনলো যখন,তিনি উঠ্ত্রীর পিঠে আরোহিত অবস্থায় তালবিয়া পাঠ করলেন । ফলে তারা 
একথাই বললো যে, তিনি তখন তালবিয়া পাঠ করেছেন (ইহরাম বেঁধেছেন) যখন টউদ্বী 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ৩৭ 


তাঁকে তার পিঠে তুলে নিয়েছে’ ৷ এরপর রাসূলুল্লাহ সাল্লান্পাছ আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে 
অগ্রসর হলেন। এবার যখন তিনি ‘আল-বায়দার' উচ্চভূমিতে আরোহণ করলেন, এখানেও 
‘তালবিয়া’ পাঠ করলেন। আর এখানেও কিছু লোক তাঁকে তালবিয়া পড়তে শুনলো । 
ফলে তারা বললো, তিনি তখনই ইহরাম বেঁধেছেন যখন তিনি আল-বায়দার উচ্চভূমিতে 
আরোহণ করেছেন। আল্লাহর কসম! প্রকৃতপক্ষে তিনি তার এঁ নামাযের স্থানেই ইহরাম 
বেধে তালবিয়া পাঠ করেছেন এবং পরে উন্্রীর পিঠে ও আল-বায়দার উচ্চভূমিতে, সর্বত্র 
সর্বাবস্থায় তালবিয়া পাঠ করছিলেন। অতঃপর সাঈদ ইবনে জুবাইর (র) বলেন, যে ব্যক্তি 
ইবনে আব্বাসের বর্ণনানুযায়ী কাজ করে, সে যেন দুই রাক'আত নামায থেকে অবসর 
হয়ে তার মুসাল্লাতেই ইহরাম বাধে। 

টীকা ঃ ইহরাম বাধার পর উচ্চ্বরে নিদিষ্ট একটি বাক্য পাঠ করাকে তালবিয়া বলা হয়। যথাস্থানে এর 
বিবরণ দেয়া হবে (অনু.)। 


2 ple be Lie oh Ct be AL be Gf INLSLD WV 
AEST S A 


0G FE TEAL FT 
dr le dys iC ns ly le WAT i dn adil 


LCE PE aC bh ds 
১৭৭১ আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন, এটা তোমাদের সেই 
‘বায়দা’ যেখানে তোমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনুমানে কথা 
বছ যো হাতা বাই ছায়ায় হযছাটজ যর ফর হজ 
ও উমরার) ইহরাম বেঁধেছেন। 


foe 


yall i fl 02 Ss G2 UL be ill CAS: VY 
alse Cl Gas on dl al JUG Lie on ie be 
RES PCR CO EN Pets CTO 
UE EEE ESE LS TEE EL 
ERK 3 on Et) ial Eas ET Lit YL Cals 


EN EAE 


He ETERS Jnl ss a mit ai 
DULL HAM VAG, FC Le UGG Ls Sl 
IE S0loels a0 Ee IEC OL 
al PENS FE OS) COR EES 
iia UA CU Us basins rt Un Ol 


www.pathagar.com 


ঞ্ "সুনান আবূ দাউদ 


ES EES CE eg e 3 


Uist sl Le Ys EA 
Ups He 2 tls he sli 0 EE 51 al JS 
Slo ai 


১৭৭২। উবাইদ ইবনে জুরাইজ (র) থেকে বর্ণিত । তিনি আবদুল্লাহ ইবনে উমার 
(রা)-কে বললেন, হে আবু আবদুর রহমান! আমি আপনাকে এমন চারটি কাজ করতে 
দেখি, যা আপনার অন্য কোনো সঙ্গীকে করতে দেখি না। তিনি বললেন, হে ইবনে 
জুরাইজ। সেগুলো কি? তিনি বললেন, তাহলো, (এক) আপনি (হজ্জের সময়) দুই 
রুকনে ইয়ামানী ছাড়া অন্য কোনো রুকন স্পর্শ করেন না। (দুই) আপনি সিবতী 
(লোমবিহীন) চামড়ার জুতা পরিধান করেন। (তিন) আপনি হলদে রং ব্যবহার করেন 
এবং (চার) আপনার মক্কায় থাকাবস্থায় লোকেরা যিলহজ্জ মাসের চাদ দেখে ইহরাম 
বাধে, কিন্তু আপনি '“তারবিয়ার দিন’ (অষ্টম তারিখ) না আসা পর্যন্ত ইহরাম বাধেন না। 
অতঃপর আবদুল্লাহ ইবনে উমার (রা) এর উত্তরে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসান্মামকে দুই রুকনে ইয়ামানী ছাড়া অন্য কোনো রুকন স্পর্শ করতে 
দেখিনি। সিবতী জুতার কথা হলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
লোমবিহীন জুতা পরতে .দেখেছি এবং তিনি তা পরা অবস্থায় উযুও করতেন। কাজেই 
আমি তা পরা পছন্দ করি। আর হলদে রং-এর কথা হলো, আমি রাসূলুন্াহ সাল্মাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে হলদে বর্ণ ব্যবহার করতে দেখেছি। অতএর আমি তা পছন্দ 
করি। আর. ইহরাম্‌ বাধার ব্যাপারটি হচ্ছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্রাছ. আলাইহি 
ওয়াসান্পামকে ততক্ষণ নাগাদ ইহরাম বাধতে দেখিনি যতক্ষণ তার সওয়ারী সফরের 
উদ্দেশ্যে না দাড়িয়েছে। 

টীকা £ ‘তার্বিয়া’ অর্থ হচ্ছে খুব পরিতৃপ্ত করে পানি পান করানো । যিলহজ্জ মাসের ৮ম তারিখে সফরের 
OBA A A elf UE LO PESTA LD 1. 


eo‘ #-e 


E23 nl GES 80 2 i s Gis Las oni Cte - —\VVY 
dn te di U2 cha VG bs pti ot es 
FRENTE PE Lil ns Gl al Ls le 
EEN CS LD El AS LET Gn SU ALY, 
UA GS Sly 


১৭৭৩ । আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াাল্লাম মদীনায় য়োহরের চার রাক‘আত নামায আদায় করেন এরং যুলহুলাইফায় 

পৌছে আসরের নামায পড়েছেন দুই রাক'আত । তিনি সেখানেই রাত যাপন করেছেন 

Fl সকালবেলা যখন সওয়ারীতে আরোহণ করে সফর শুরু করেন তখন ‘তালবিয়া’ 
করলেন! 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ঞ 


EL 
“48 ‘ ER “se fe rse ee 


aall oe atl Gis Cs, Gis Lie nr xsl Ee —-\VVE 


in Le tl had ble ps pbs 
se, 2% js. 


CE EEN TEE লেকে বৰ্ণিত নবী সাতার আলছিহি এরারাতান 
(মদীনাতে) যোহরের নামায পড়ে সওয়ারীতে আরোহণ করেন.। অতঃপর যখন তিনি 
আল-বায়দার উচ্চভূমিতে আরোহণ করেন তখন ‘তালবিয়া’ পাঠ করেন। 


Ju SS OGLE Lt —\VYVvo 
og - 88 


TEE BO RG Eo 
li nip i Gh i UE "cl dn tet 


liz I ole Gil UAT a2 Sl i AL SL 


১৭৭৫ । সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রা) বলেন, নবী সাল্লান্লাহ' আলাইহি ওয়াসান্লাম 
যখন আল-ফুর্‌'আ-এর পথে গমন করতেন তখন সওয়ারীর পিঠে আরোহণ করতেই 
তালবিয়া পাঠ করতেন তিনি যখন টউছহুদের পথে সফর শুরু 'করতেন, তখন আল-বায়দা 
পর্বতে আরোহণকালে তালবিয়া পাঠ করতেন। 

Ell bad ol 

অনুচ্ছেদ-২২ £ হজ্জের মধ্যে শর্ত যোগ করা ্‌ 


of 0G JE UIE Gis Lis o2- Waal Gils -\VV\ 


ie 2 rl El k FES IE el mle orl weiake els 


Us 3 SALI lig al led Le ait Vy EST 
os 0 BG IG 0° bili cat Sid 


LD ELL noe las UT Ll 
১৭৭৬। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । যুবাইর ইবনে আবদুল, মুত্তালিব-কন্যা 
দবা‘আহ (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে 
আল্লাহর রাসূল! আমি হজ্জ করার ইচ্ছা রাখি। আমি কি কোনো কিছু শর্ত করতে পারি? 
তিনি বললেন $ হা । মহিলা বলেন, তা আমি কিরূপে বলবো? তিনি বলেন ৪ তুমি এভাবে 


www.pathagar.com 


80 সুনান আবূ দাউদ 


বলো, ‘আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত, পথিমধ্যে যেখানেই তুমি আমাকে 
আটক করবে সেটাই আমার ইহরাম খোলার স্থান৷ 


হুল ২০ ॥ ইরাদ হচ্ছ 


০ aie: oe 


IE OO 
calls sue 
১৭৭৭ । আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফরাদ 
হজ্জ করেছেন। ' 
ঢীকা $£ হজ্জ তিন প্রকার, ‘তামাতু, কিরান ও ইফরাদ । প্রথম শুধু উমরার নিয়াতে ইহরাম বেঁধে উমরা 
আদায়ের পর ইহ্রামমুক্ত হয়ে পুনরায় মিনাতে রওয়ানার দিন হজ্জের জন্য ইহ্‌রাম বাধলে এই প্রকারের 
হজ্জকে তামাত্ন হজ্জ বলে। হজ্জ ও উমরা দু'টির জন্য একত্রে ইহরাম বাধা হলে কিরান হজ্জ এবং 
কেবলমাত্র হচ্ছের নিয়াতে ইহরাম বাধা হলে ইফরাদ হজ্জ (অনুবাদক) । 


E00 ee o- Joes Ed ec ses “ eat 


HEALED EERE 


°° 148" FAL see Ed “es 


wi GE cil Sa A LE 
SS Ja oil i s «le NE ds a En 


ser 


as Ul ea des GLACE 2 UG AN ch bE Cli all 
e $% EG sea er 


GA al i LL IGA YD Ss 


Ci Ll or le ans2 2 UG aS al sani Al Ys 
Ex Ul a SOS 31S spl rb EL Wal Li 
du de dU UE RG ae Bll as 2 bE CLG 


sae ese Ios eo ee eee eg Pd 


Klin Sloss ol ac JU Lf, se 
yt IE le SAGE (ER ORE RoE 


A AER rE CS Es 12 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন 8১ 


dll = Bo U8 oe et Io LEE > 


<0 ee egre 


esse 


Cae lite EEL 
991553 UU sa ws: 2 rg cd SGM ra JU. 
slab ball SAS Ll Al AD SS id mya I 

Ll sth 
১৭৭৮ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যিলহজ্জ মাসের চাদ উঠলে আমরা 
রাসূলুল্লাহ সান্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ্জ আদায়ের উদ্দেশ্যে রওয়ানা 
হলাম । তিনি যুল-হুলাইফায় পৌছে বললেন ঃ কেউ হজ্জের ইহরাম বীধতে চাইলে সে 
হজ্জের ইহরাম বাধুক। আর কেউ উমরার ইহরাম বাঁধতে চাইলে সে উমরার ইহরাম 
বীধুক। মূসা উহাইবের হাদীসে বর্ণনা করেছেন, তিনি বলেছেন £ আমি যদি সাথে 
কুরবানীর পশু না আনতাম তাহলে উমরা আদায়ের জন্য ইহরাম বাঁধতাম । আর হাম্মাদ 
কুরবানীর পশু আছে। এরপর উভয় বর্ণনাকারী একইভাবে বর্ণনা করেছেন। আয়েশা (রা) 
বলেন, যারা (কেবলমাত্র) উমরার ইহরাম বেঁধেছিলো, আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম । 
পথিমধ্যে আমি হায়েযগ্রস্ত হলাম রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 
কাছে আসলেন, তখন আমি কীদছিলাম । তিনি জিজ্ঞেস করলেন ঃ তুমি কাদছো কেন? 
আমি বললাম, কতই না ভালো হতো যদি আমি এ বছর (ঘর থেকে) বের না হতাম। 
তিনি বললেন ঃ$ তুমি উমরা ছেড়ে দাও, মাথার খোপা (চুলের বেণী) খুলে ফেলো, চুল 
আঁচড়িয়ে নাও । মূসা বলেন, (অতঃপর বলেছেন) এবং হজ্জের জন্য ইহরাম বেঁধে নাও। 
সুলায়মান বলেন, মুসলমানরা তাদের হজ্জের মধ্যে যে সমস্ত অনুষ্ঠান পালন করে থাকে 
তুমিও তা আদায় করো । আর যখন (মক্কা থেকে) ফেরার রাত আসলো তখন রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুর রহমানকে আদেশ করলে তিনি আয়েশা (রা)-কে 
‘তানঈমে' নিয়ে গেলেন মূসা বর্ধিত করেছেন, আর তিনি পূর্বের উমরার (যা তিনি ছেড়ে 
দিয়েছিলেন) স্থানে (পুনরায়) উমরার ইহরাম বাধলেন, খানায়ে কাবা তাওয়াফ করলেন। 
ফলে আল্লাছ (তায়ালা) ভার উমরা ও হজ্জ (উভয়টিই) পূর্ণ করলেন। হিশাম বলেন, 
কিন্তু এর কোনো ক্ষেত্রেই (কাফফারাত্বরূপ) কুরবানী দিতে হয়নি । আবু দাউদ বলেন, 
মূসা, হাম্মাদ ইবনে সালামার হাদীসে (এটুকু) বর্ধিত করেছেন, যখন ‘বাতহা’ (মুহাসসাব) 
উপত্যকায় প্রবেশের রাত আসলো তখন আয়েশা (রা) পবিত্র হলেন। 


এ“ “ee 2-4 + #0 « se- £ EMEA) EET 

Lome Ue Cre als m4] La ill Ui —\VVA 
2 OE (Se) 02 ee > 
seoeseg eis er Lei et tes ae 6-2 - e 0 
Ue rel 2 Bare OF JS 2 A ae 9 i ID | 


www.pathagar.com 


8২ সুনান আবু দাউদ 


eer eg 


Jr) 2 G25 JG sel dit Lal p55 Last 
ks Unb Eni p OG LS FOE ile tt le sh 


LCE Ad ল ত: পল 


dl Js) Jal iL Al oe. Coys yee =~ Jai oe ey 


EES HEL DEL Ml ELL le) lhe 
SAP OE 2 la Ml Bally 
১৭৭৯ । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন, বিদায় হজ্জের বছর আমরা হজ্জের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সাথে রওয়ানা হলাম । আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক উমরার ইহরাম 
বেধেছিলো, কিছু সংখ্যক হজ্জ ও উমরা দু'টির ইহরাম বেঁধেছিলো এবং কিছু সংখ্যক 
শুধুমাত্র হজ্জের ইহরাম বেঁধেছিলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লান্পাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম শুধু 
হজ্জের ইহ্‌রাম বেঁধেছিলেন। যারা শুধু হজ্জ অথবা হজ্জ ও উমরা দু'টির ইহরাম 
DUAR SANS LOE | 


ae ee ‘Ber 


১৭৮০ । আবুল, আসওয়াদ (র) ( থেকে পূৰ্ব বৰ্ণিত সনদের মাধ্যমে অনুর্ূপই বর্ণিত 
হয়েছে। তবে এটুকু কথা বর্ধিত. করেছেন, ‘যারা শুধু উমরার ইহরাম. বেধেছিলেন তারা 
উমরা সমাপন করে ইহ্রামমুক্ত হয়ে যান। 


“ণe 8 eo LEAL) 


onl Bye be Ut Al br DL be A CES - —\VA\ 
JU Ulla lilt La al gs Ms be atl 
polls ail: der la dd J Ev 
bE ba Mss cle in Ln dl Ya UGS Las Gls 
Ui Yad ia Yat EEE 
Unb ms UH asl EC es Cas 
LAI AL oS LG LAS SL ad 
EE ae oil lealllasi Ll 


www.pathagar.com 


হঞ্জের নিয়ম-কানুন 8৩ 


Ed sw Foe 24 oe 8 io ® og « or. « o [) Ooo 
Soin Ji Spiel aiilh dl alr ma le 
‘ EN se “8 PD) ede oe - see ose EE) 

Lila ass dl saall lal oll Glos SIU dae 
fe 0 NANETTE EE A EEF 
Eel tm HR) SL ALU ale SS 0 9a 
Gish sale SG aay call yaad IA Saat Cais eta 
ম id ) EET oo fesse “0 A ee 2 BARC Ed চি ‘ 
RE SMES HS SO SVT 


FATA 
১৭৮১ নবী সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা (রা) থৈকে বর্ণিত । তিনি 
বলেন, আমরা হাজ্জাতুল বিদায় রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 
রওয়ানা হলাম. । আর আমরা সবাই উমরার ইহরাম বীধলাম । রাসূলুল্লাহ সাল্লাল্পাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ£ যাদের সাথে কুরবানীর পশু আছে তারা উমরার সাথে 
হচ্ছেরও ইহরাম বেঁধে নাও। আর উভয়টির কাজ সমাপন না করে ইহরাম খুলবে না। 
আয়েশা (রা) বলেন, আমি হায়েয অবস্থায় মক্কায় উপস্থিত হলাম । তাই আমি কা'বা ঘর 
তাওয়াফ এবং সাফা ও মারওয়ায় সাঈ করলাম না। আমি বিষয়টি রাসূলুল্লাহ সান্পান্পাহ 
আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি আমাকে বললেন ঃ চুলের খোপা খুলে ফেলো, 
মাথায় চিরুনী. করো, উমরার নিয়াত পরিত্যাগ করে শুধু হজ্জের ইহরাম বেধে নাও। 
তিনি বলেন, আমি তাই করলাম । অতঃপর আমাদের হজ্জ সমাপ্ত হলে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে (আমার ভাই) আবদুর রহমান ইবনে আবু 
বারকরের সাথে ‘তানঈম'’-এ পাঠালেন এবং আমি সেখান থেকে উমরা আদায় করলাম । 
আর তিনি বললেন ৪ এটাই তোমার পূর্বের উমরার পরিপূরক । আয়েশা (রা) বর্ণনা 
করেন, যারা উমরার ইহরাম বেঁধেছিলো তারা মক্কায় পৌছে বায়তুল্পাহ তাওয়াফ এবং 
সাফা ও মারওয়ার মাঝে সাঈ করলো, আর মিনা থেকে ফিরে আসার পর আর একবার 
হজ্জের জন্য বায়তুল্পাহ তাওয়াফ করলো। আর যারা হজ্জ ও উমরা একসাথে আদায় 
করলো তারা শুধু একবার (বায়তুল্লাহ) তাওয়াফ করলো । ইমাম আবু দাউদ (র) বলেন, 
ইবরাহীম ইবনে সা'দ এবং মামার (র) ইবনে শিহাব (র) থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন, তবে “যারা শুধুমাত্র উমরার ইহরাম বেঁধেছিল তাদের তাওয়াফ এবং যারা হজ্জ 
ET ET! 


ee ৪ 


CAE ESC i 


Le NY EUR las Gls Ck ft 2 


www.pathagar.com 


88 সুনান আবু দাউদ 


Hubley Lists Ge a2 Le JUS Gls ms 
ol oe CEE Ls ws Ct) dl GE UES Se bl 
Clos ses bi LE UE CLG LS UU pl 


eg ee fer 


tans ol Lab as cle tt Ln di Ys UGE. GE, 


ore 0-6 “eer 


Ie ES EGA CL SN bo HE ac 


LIS CD i Rs iC eo snd ln le 
§ 


Le dN LE Ga Te 


Byll Ali sil dl ALO ain pA Le 
১৭৮২। আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা হজ্জের জন্য ইহরাম বীধলাম 
কিন্তু ‘সারিফ’ নামক স্থানে পৌছতেই আমি খতুবতী হলাম রাসূলুল্লাহ সাল্লাল্মাহু 
আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন, আর আমি তখন কাদছিলাম । তিনি 
বললেন ঃ$ তুমি কাদছো কেন হে৷ আয়েশা! আমি বললাম, বিগত রাত থেকে আমি 
খতুবতী হয়ে পড়েছি, আমি যে হজ্জ করতে পারলাম না। তিনি বললেন ঃ সুবহানাপ্লাহ 
(আল্লাহ সর্বময় পবিত্র!) এটা তো সেই বস্তু যা আল্লাহ তা'আলা আদমের কন্যাদের জন্য 
নির্ধারিত করেছেন। সুতরাং তুমি একমাত্র বায়তুল্লাহ তাওয়াফ ছাড়া হজ্জের অন্যান্য সমস্ত 
কাজগুলো আদায় করো । আয়েশা (রা) বলেন, যখন আমরা মক্কায় প্রবেশ করলাম তখন 
রাসূলুল্লাহ সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লাম বললেন $ যার সাথে কুরবানীর পশু আছে সে 
ব্যতীত অন্য যে কেউ তার ইহরাম যেন উমরায় পরিণত করে। আয়েশা (রা) বলেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর দিন তার স্ত্রীদের পক্ষ থেকে একটি 
গরু কুরবানী করেন। আর যখন ‘বাতহা’ (মুহাসসাব উপত্যকা)-এর রাত আসলো 
আয়েশা (রা) খাতু থেকে পবিত্র হলেন। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমার 
সাথী-সখিগণ হজ্জ ও উমরা (দু'টি) আদায় করে প্রত্যাবর্তন করবে, আর আমি কি শুধু 
হজ্জ করেই ফিরবো? অতঃপর রাসূলুল্লাহ সান্াল্পাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুর রহমান 
ইবনে আবু বাক্রকে নির্দেশ দিলে তিনি আয়েশা (রা)-কে ‘তানঈম’ নামক স্থানে নিয়ে 
গেলেন এবং তিনি সেখান থেকে ইহরাম বেঁধে উমরা আদায় করলেন। 


Se EE CMM GE HELL ORE NGA 
Ld Ed Ed 
Ll be ese eer ceed nL 2” PA PA EL 2 ee A) 


“ee ee 


www.pathagar.com 


হঞ্জের নিয়ম-কানুন 8৫ 


bl SL bE Ho Ha le it le dt US Al 

sul GU GC Mal >: 
১৭৮৩ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সাথে (মদীনা থেকে) রওয়ানা করলাম । হজ্জ আদায় করা ব্যতীত 
আমাদের অন্য কোন উদ্দেশ্য ছিলো না। সুতরাং আমরা মক্কায় উপস্থিত হয়ে বায়তুল্লাহ 
তাওয়াফ করলাম । অতঃপর যারা কুরবানীর পশু সাথে আনেনি তাদেরকে রাসূলুন্লাহ 
সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামমুক্ত হওয়ার নির্দেশ দিলেন। অতএব যারা 
কুরবানীর পশু সাথে নিয়ে আসেনি তারাঁ ইহরামমুক্ত হলো। ' 


testes 


Slate GEL LA nol EE ELS GES _NVAE 


“ll 2 ol LC bs oe brian ph os Esl ae 


e“eocs ff eof 


os EEL ti 0 Le 


Jialy wlll al G3 bl UG IG yal 
১৭৮৪ । আয়েশা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সান্লান্যাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 
যদি আমি আমার এ ব্যাপারে প্রথমেই জানতে পারতাম যা পরে জানতে পারলাম তাহলে 
আমি কুরবানীর পশু সঙ্গে আনতাম না। মুহাম্মাদ (ইবনে ইয়াহইয়া) বলেন, আমার 
ধারণা যে, আমার উসতাদ (উসমান ইবনে উমার) বলেছেন, ‘আয়েশা (রা) বলেছেন, 
আমি তাদেরই অন্তর্ভুক্ত ছিলাম:যারা উমরা সমাপ্ত করে ইহরাম খুলে ফেলেছেন। আবার 
মুহাস্মাদ ইবনে ইয়াহইয়া. বলেন, রাসুলুল্লাহ সান্লান্সাহ আলাইহি ওয়াসাল্লাম উপরিউক্ত 
কথ্যটি এজন্যই বলেছিলেন যে, সকলের কার্যক্রম যেন একই রকম হয়। 

Al si be CA CES, a Ls Ll CLS ~\VAS 
ele Ls Eh chs Ot LL Le Ble EEG site 
EEL GL BIE ED i Ue Uasle ELT, 
Ys El dl Gants Tl CH CL hl io 


US IGE YS SE be be ad bf Hl ole “ dle 
Gly ib KA REA HCN Gly kk pirUG BL Ya 
~ Glial J elie oes bin ms US 


www.pathagar.com 


8৬ 'সুনান-আবু দাদ 


ET UR 


eee 


337 ORR Leh 


COE fy ott LLL UG ti 
clu Lal HE LLStG sl ote tr Lg ha bLUGS 
Gall ll EIb Sb HED Ul Sy ELL 


ro 


UR ER ESET sally 


“#6 Ed . 


UGE bin SG UL Tl 3 Sa it 


LLnL sy patil a Gel pa ne C wail 
১৭৮৫ ৷ জাবের ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ 
সাল্লান্মাহছু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইফরাদ হজ্জের ইহরাম বেঁধে রওয়ানা হলাম । 
আর আয়েশা (রা) উমরার ইহরাম বেঁধে আসলেন । আর ‘সারিফ’ নামক স্থানে পৌছে 
তিনি খতুবতী হলেন। অবশেষে আমরা (মক্কায়) পৌছে কা'বা ঘর এবং সাফা ও 
মারওয়ার তাওয়াফ সমাপ্ত করতেই রাসৃলুন্তাহ সান্পান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাদেরকে. আদেশ দিলেন $.যার-সাপ্ে কুরবানীর. পশু নেই. সে ইহল্নাম খুলে হালাল 
হতে পারে। আমরা বললাম, কি থেকে হালাল হবো? তিনি বললেন .ঃ সবকিছু"থেকে 
হালাল হবে।. ফলে আমরা: আমাদের' স্ত্রীদের সাথে সহবাস করলাম, গায়ে সুগন্ধি 
লাগালাম এবং আমাদের স্বাভাবিক কাপড়-চোপড় পরিধান করলাম, অথচ আমাদের ও 
‘আরাফাত দিবসের মাঝে মাত্র চার দিনের ব্যবঞ্ধান রয়েছে। অতঃপর আমরা যিলহজ্জ 
মাসের অষ্টম তারিখে হজ্জের ইহরাম বীধলাম 1 রাসূলুল্লাহ সান্লান্পাছ আলাইহি শুয়াসাল্লাম 
আয়েশা (রা)-এর নিকট পিয়ে দেখলেন তিনি কাদছেন। জিজ্ঞেস করলেন £ তোমারুকি 
হয়েছে? তিনি বললেন, আমি খতুবতী হয়ে পড়েছি। অথচ সমস্ত লোক (উমরা সমাপন 
করে) ইহরাম খুলে ফেলেছে, আর আমি বায়তুল্লাহ তাওয়াফ করতে পারিনি আবার 
লোকেরা এক্ষণই হজ্জের উদ্দেশ্যে রওয়ানাও হয়ে যাবে। তিনি: বললেন ৪ (এতে তোমার 
ক্ষতি নেই) আল্লাহ তা'আলা এ ব্যাপারটি আদমের সমস্ত কন্যাদের উপর নির্ধারিত করে 
দিয়েছেন। এখন গোসল করে নাও এবং হঞ্জের জন্য ইহরাম বেঁধে নাও । সুতরাং তিনি 
তাই করলেন এবং সমস্ত অনুষ্ঠান আদায়. করলেন, পরে যগ্রন পবিত্র হলেন তখন 
বায়তুল্লাহ এবং সাফা ও মারওয়ার মাঝে তাওয়াফ করলেন । এবার তিনি তাকে বললেন $ 
তুমি তোমার হঞ্জ ও উমরা উভয়টি থেকে হালাল হয়ে গেছো। তখন আয়েশা (রা) 
বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আমি আমার অন্তরে একটা খটকা অনুভব কুরছি। আমি যে 
(সর্বপ্রথম) হজ্জের ইহরাম বেঁধেছিলাম তখন তো বায়তুল্লাহ তাওয়াফ করিনি। সুতরাং 
তিনি বললেন £ হে আবদুর রহমান! একে নিয়ে যাও এবং ‘তানঈম'’ থেকে এর উমরা 


www.pathagar.com 


হচ্জের নিয়ম-কানুন 8৭ 


উচ বাত বং ছা তলা তাছর যায ডাহা যর খেলে 
প্রত্যাবর্তনের সময় যিলহজ্জ মাসের চৌদ্দ তারিখ) । 


ec Heras ei 


Ma On i BES YU Ty IS CE LER —-\VA' 


[ad 


sh axe nl Ee SOG SH AAT UG 2 Nl SF 
LD) 2 43d -e 
eC 


EET RSE To CETEES BAL 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ৪ ‘এবং তুমি হজ্জের ইহরাম বীধো 
অতঃপর হজ্ধ করো এবং অন্যান্য হাজ্মীগণ যা যা'করে তুমিও তা করে নাও, তবে 
bi SHANA EA AI | 


£2 


eed sot « 
Ee EASA EME ARTS 


oo EG led i da dt Jy a CUA Yt dd 
Clb Tall 3 2 OE JU pd EC Cl ps IES 


UGG Ys BL le ti hn dt YS Gal pd aw 
Bl TA SEN TERR 
dr Le I UG LSU ssa Call adn CEL, 


es os a SS UG cls al pes 


b- ‘A ৮৪4০4 


dE AG 3 Onl Sil ie his il fi 
১৫৮৭ ভাবের হবে আবদুর রা) থেকে বর্নিত) তিনি বলেন; আমন্মা রাসূলুল্লাহ 
সান্মান্পাছু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্তই হজ্জের জন্য ইহরাম বেঁধেছি, তার সাথে 
অন্য কিছু যোগ করা হয়নি । যিলহজ্জ মাসের চার তারিখে আমরা মক্কায় উপস্থিত হয়ে 
(বায়তুল্লাহ) তাওয়াফ এবং (সাফা ও মারওয়া)-সাঈ করেছি । এরপর রাসূলুল্লাহ (সা) 
আমাদেরকে ইহরাম খুলে হালাল হবার আদেশ দিলেন এবং বললেন ঃ£ যদি আমার সাথে 
কুরবানীর পশু না থাকতো তাহলে আমিও ইহরাম খুলে ফেলতাম ৷ এ সময় সুরাকা 
ইবনে মালেক (রা) উঠে বলল্লেন, হে আল্লাহর রাসূল! এই যে আমাদের ‘হচ্ছে তামাতন', 
কেবল আমাদের এ বছরের জন্যই কি এ সুযোগ, নাকি হামেশার জন্য? রাসুলুল্লাহ 
সাল্লান্পাছ আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ না, বরং এটা সর্বকালের জন্য । ইমাম আওযাঈ' 


www.pathagar.com 


6৮ সুনান আবু দান্টদ 


রলেন, আতা ইবনে আবু রাবাহকে আমি এ হাদীসটি বলতে শুনেছিলাম, তবে আমি তা 
স্মরণ রাখতে পারিনি। শেষ নাগাদ ইবনে জুরাইজের সাথে সাক্ষাৎ করলে তিনি:আমাকে 
তা সঠিকভাবে আয়ত্তে এনে দিলেন। 


psi EE LEE EAL AV 
i la dN PR UG ls belo se in fhe be 

bt eat ny SEY Ul Lt 

Mis xls HEAT di ln di Ya SU rly inal ml 


ob uit ts a Cl cls bo Yl ee ait 
“ Ln yh ds oll alba pall 2 ok Gli al 
Byyally Gall 


১৭৮৮ । জাবেরে (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম ও তার সঙ্গীগণ যিলহজ্জ মাসের চার তারিখে (মক্কায়) আগমন করেন । তারা 
বায়তুল্মাহ তাওয়াফ এবং সাফা ও মারওয়া সাঈ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্ুহি আলাইহি 
ওয়াসাল্লাম বললেন ঃ£ যাদের সাথে কুরবানীর পশু আছে তারা ব্যতীত তোমরা সবাই 
তোমাদের এ কাজগুলোকে উমরায় রূপান্তরিত করো । সুতরাং যখন তারবিয়ার দিন 
(অষ্টম তারিখ) আসলো তখন তারা হজ্জের ইহরাম বেধে নিলেন, আবার তারা 
(কুরবানীর দিন) দশম তারিখে (হারাম শরীফে) আগমন করে শুধুমাত্র বায়তুল্পাহ 
তাওয়াফ করলেন, সাফা ও মারওয়ার তাওয়াফ (সাঈ) করলেন না । 


ses 


LA Ail olay Le ER GEL WAS 
Es SOI 


er eee 


OI ‘1 dL es 
OT EEE TE 
LE Lis clin La tls Lr, cle tn 
ML YL CLLR OEE Gt 


dl J DS ES bis C5, bs dl shi. IsiGG cout 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন 8৯ 


EE OEE EE LP EEE BT 


2 ov/0 er Be $০৫” 6 


cl sl lI AC Sn 
১৭৮৯ । জাবের ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
ও তার সঙ্গীগণ হজ্জের উদ্দেশ্যে ইহরাম বেঁধে রওয়ানা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ও তালহা (রা) ব্যতীত কারো সাথে কুরবানীর পশু ছিলো না। আলী (রা) 
ইয়ামান দেশ থেকে আগমন করলেন এবং তার সাথেও কুরবানীর পশু ছিলো। আলী 
(রা) বললেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে ইহরাম বেঁধেছেন, 
আমিও ঠিক সেই উদ্দেশ্যে ইহরাম বেঁধেছি। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সঙ্গীদের সকলকে (যাদের সাথে কুরবানীর পশু ছিলো না) তাদের হজ্জকে উমরায় 
রূপান্তরিত করে বায়তুল্লাহ তাওয়াফ করার নির্দেশ দিলেন ও চুল ছেঁটে ইহ্রামমুক্ত হতে 
বললেন, কিন্তু যাদের সাথে কুরবানীর পশু ছিলো তারা ব্যতীত । তারা বললেন, আমরা 
কিভাবে মিনার উদ্দেশ্যে যাত্রা করবো অথচ আমাদের কেউ কেউ স্ত্রী সহবাসে ব্যতিব্যস্ত । 
এসব কথা রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌছলে তিনি বললেন ঃ£ যা 
আমি আমার ব্যাপারে পরে অবগত হয়েছি যদি তা আগেই জানতে পারতাম, তাহলে 
আমি কুরবানীর পশু সঙ্গে আনতাম না। যদি আমার সাথে কুরবানীর পশু না থাকতো 
তাহলে আমিও অব্যশই ইহরামমুক্ত হতাম । 


oc afe 


be HES ha nL bl fbn ole CS 42 ~—\VA. 
di da oa mle ol 2 ale be pall oe Ln 
sie LOM F pe aiail Et NEE siaJG Sid, le 
REL ED en ETS TR UES RA i UP 

mle onl Ja sa Eu] ‘KL lin AEE Lala 
১৭৯০ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 
আমরা হজ্জের সাথে উমরা থেকেও উপকৃত হবার সুযোগ পেলাম । অতএব যার সাথে 
কুরবানীর পশু নেই সে সমস্ত কিছু থেকে পরিপূর্ণভাবে হালাল হয়ে যাবে। আর উমরা 
আজ থেকে কিয়ামত পর্যন্ত হজ্জের মধ্যে প্রবেশ করলো (অর্থাৎ হজ্জের সাথে উমরাও 


করা যাবে) ইমাম আবু দাউদ বলেন, এ হাদীসটি মুনকার (বিরল) । প্রকৃতপক্ষে এগুলো 
ইবনে আব্বাস (রা)-র বক্তব্য । 


SENET TRE EC CES ESE ANAN 
aul ee er ELA Er 


PEN AT 


www.pathagar.com 


৫০ সুনান আবু দাউদ 


eee 


UBS lb be 25 be 2x3 Onl ly) 3313 sl JU 7 


Ui Lal lL nla ns le ied de ole 

DEE VTE 
১৭৯১ ৷ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 
যখন কোনো ব্যক্তি হজ্জের উদ্দেশ্যে ইহরাম বেঁধে মন্ধায় পৌছে বায়তুল্লাহর তাওয়াফ 
এবং সাফা ও মারওয়ার সাঈ করে সে অবশ্যই ইহরামমুক্ত হয়ে গেলো । আর এটাই 
হচ্ছে উমরা । আবু দাউদ বলেন, ইবনে জুরাইজ-এক ব্যক্তি-আতা থেকে বর্ণনা করেন যে, 
নৰী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ একান্তভাবে হজ্জের ইহরাম বেঁধেই 
(মক্কায়) প্রবেশ করেছিলেন । কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উমরায় 
রূপান্তরিত করেছেন। 


aa CEL JU il bh Lay EGS Baal CHL —\vaY 
ss mL lie SIU) SLs ol 2 22 be 
OPEC HO NT 


eee 6.4, $8" 


Jy sally all 3 ol lb bai Cli cai 

LEMS Al ATE LH a 8 bin 
“4 i « eee e ee oe 

sl esis Al LS ais 3 Ghd bl esp GU 


“54” oor 


J 5 Sl 
১৭৯২ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম হজ্জের উদ্দেশ্যে ইহরাম বাধলেন। তিনি (মক্কায়) পৌছে বায়তুল্পাহ তাওয়াফ 
এবং সাফা ও মারওয়ার সাঈ করলেন। (হাসান) ইবনে শাওকার বলেন, সাথে কুরবানীর 
পশু থাকার দরুন তিনি চুলও ছাটতে পারেননি এবং ইহরাম থেকেও মুক্ত হতে পারেননি। 
অবশ্য যার সাথে কুরবানীর পশু ছিলো না তিনি তাকে নির্দেশ দিলেন ৪ সে যেন তাওয়াফ 
ও সাঈ করে এবং চুল ছেঁটে ইহরামমুক্ত হয়ে যায়। ইবনে মানী' বর্ধিত করেছেন, অথবা 
মাথার চুল মুড়ে ফেলে যেন ইহরাম থেকে মুক্ত হয়। 


] 
EE G2 -\vaY 
LEELA OL PG 1 GAEL 
PENS EEE Ld « 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ৫১ 


SAE Ne LCL US 


calls 
১৭৯৩ । সাঈদ ইবনুল মুসায়্যাব (র) থেকে বর্ণিত । নবী সানল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের এক সাহাবী উমার ইবনুল খাত্তাব (রা)-এর নিকট এসে সাক্ষ্য দিলেন যে, 
করতে নিষ্ধে করতে শুনেছেন। 
টীকা ঃ সম্ভবত এর অর্থ হচ্ছে, প্রথমে উমরা করলে পরে হজ্জের কাজ আদায় করতে কিছুটা দৌণ তা 
অন্তত অলসতা ও দুৰ্বলতা দেখা দিতে পারে, অথচ আল্লাহ বলেছেন, 5,৯] £21 sad - - অৰ্থাৎ 
হজ্জকে প্রথমেই বর্ণনা করেছেন। আর এটাই উত্তম মনে হয়। কিন্তু এর অর্থ এটা নয় যে, হজ্জের আগে 
উমরা করাই যাবে না (অনু.) ! 
টীকা £ আল-খাত্তাবী (র) বলেন, এ হাদীসের সনদসূত্র দুর্বল । আল-মুনযিরী (র) বলেন, সঠিক কথা 
হলো, সাঈদ ইনবুল মুসায়্যাব (র) উমার ইবনুল খাত্তাব (রা)-র নিকট কোন হাদীসই শ্রবণ করেননি। 
উপরস্তু এ হাদীসের বক্তব্য অনেকগুলো সহীহ হাদীসের বিপরীত । মহানবী (সা) স্বয়ং হজ্জের পূর্বে উমরা 
করেছেন। বিশেষজ্ঞ আলেমগণ একমত যে, হজ্জের পূর্বে উমরা করা সম্পূর্ণ সিদ্ধ (সম্পা.)। 


Et al be LLG Le SL Gis Lyi ge bss —\VAE 
ert ue lle i ee BE oN OS lil 
cle i ed UG UL fl on ple | ul salt Jal 
EAE FS 0 HE OS CL ol EEA PE CS PERE CE). 
Usalaii JG xi PSIG yall ssl 8) Se IK 13 be 
Eli JUG IG in al GG saad ER 00 
RE TO SU EE ES CE TREO DEED RENE 
সাহাবীদেরকে বললেন, আপনারা কি অবগত আছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম অমুক অমুক কাজ থেকে এবং চিতা বাঘের চামড়ায় (তৈরী গদির উপর) 
আরোহণ করতে নিষেধ করেছেন? তারা বললেন, হা । তিনি (মু‘আবিয়া) বললেন, 
আপনারা কি এ কথাও অবগত আছেন যে, তিনি হজ্জ ও উমরাকে একত্র করতেও নিষেধ 
করেছেন? তারা বললেন, কিন্তু এটা আমাদের জানা নেই । অতঃপর তিনি বললেন, 
এটাকেও এ সমস্ত জিনিসের সাথে নিষেধ করেছেন, তবে আপনারা ভুলে গেছেন। 

টীকা £ সাহাবায়ে কিরাম (রা) মু'আবিয়া (রা)-র সাথে একথায় একমত হননি । সংখ্যাগরিষ্ঠ আলেমদের 
মতে ইফরাদ ও তামাত্ন' হজ্জ-এর তুলনায় কিরান হজ্জ অধিক উত্তম । উপরোক্ত হাদীসের সনদসূত্র 
সম্পর্কে সন্দেহ আছে (সম্পাদক) । 


www.pathagar.com 


[2 সুনান আবূ দাউদ 


অনুচ্ছেদ-২৪ $ কিরান হজ্জের বর্ণনা 


BE OEP CEES ONE EET EC CER CL 


SUC 2 pol 2 Ja ins rte 2 dl res GO 
We els le Lo dS Sra Ui a ol 


FARA ES aac ll Jo Ls 5 yall ell 
১৭৯৫ । আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ্জ ও উমরা উভয়টির জন্য একত্রে ‘তালবিয়া’ পাঠ 
করতে শুনেছি। তিনি বলেছেন £ আমি উমরা ও হজ্জের জন্য তোমার দরবারে হাযির 
তা যহত UTA 


FE NUEIEY bh ‘0 EXE SAY 448" 


Ed ew LEAL a 


cL Sen dh SS CH Sa 


ol IEE ES 5 Lh 


2°08, “বদ D El eee “ee 
hl ES DCE Sl 
CLOSES EG lilt ol Ges Uli aps lil 


TR sede dre is iit Lal Cin 
lia Lil i © 5 sill syls Hl JG CLS Bey obs 

EA LEE Eh RE eo HR 
১৭৯৬ । আনাস (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুল-ছলাইফাতে 
ভোর পর্যন্ত রাত যাপন করেন, পরে (সফরের জন্য) সওয়ারীতে আরোহণ করে বায়দা 
নামক স্থানে পৌছে আল্লাহর প্রশংসা করলেন, তাসবীহ পাঠ করলেন এবং তাকবীর 
বললেন। এরপর তিনি হজ্জ ও উমরার জন্য “তালবিয়া’ পাঠ করলে অন্যান্য লোকও হজ্জ 
ও উমরার তালবিয়া পাঠ করলো। অতঃপর আমরা মক্কায় উপনীত হলে তীর নির্দেশে 
সমস্ত লোক তাদের ইহরাম খুলে ফেললো । আবার ‘তারবিয়ার’ দিন (অষ্টম তারিখ) 
আসলে সকলেই হজ্জের জন্য তালবিয়া পাঠ করলো । কুরবানীর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম সাতটি উট দণ্ডায়মান অবস্থায় স্বহস্তে কুরবানী করেছেন। আবু 
দাউদ (র) বলেন, আনাস (রা) একা এ হাদীস বর্ণনা করেছেন, তার ভাষা হলো, “তিনি 


www.pathagar.com 


হঞ্জের নিয়ম-কানুন ৫৩ 


(সা) প্রথমে আল্লাহ্র প্রশংসা, গুণগান ও তাকবীর উচ্চারণ করেছেন, অতঃপর হজ্জের 
ইহ্রাম বেঁধেছেন।” 


fl be i Bin EOS CES oe 2 i CS - —-\VAV 


be Een UL Le EK UG ol ph rll pe GOL 
LL Al JG oad be EL Dla des sl 
EEE EE RD 


ee ee eg Or 


oo‘ 


dn te dno Bd C sa Laas 
LAR EEG 0 EE 

bE du Le ES YG Ha se tt a id 
PERU BLE i ee 


e933 eee ee Ober sb 


Md UGG IGS oi GIG Hy le 
sl on, ESL Lai ly iy ns SL Sl 
us; i US te od Saal Sy ul 


১৭৯৭ । আল-বারাআ ইবনে আযেব (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যখন রাসূলুল্লাহ 
সান্তাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম আলী (রা)-কে ইয়ামান দেশে শাসক নিযুক্ত করে 
পাঠিয়েছিলেন তখন আমিও তার সাথে ছিলাম । তিনি বলেন, আমি তার সাথে কয়েক 
‘আওকিয়া সোনার’ অধিকারী হয়েছিলাম । তিনি বলেন, যখন আলী (রা) ইয়ামান থেকে 
রাসূলুল্লাহ সান্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন তখন তিনি (আলী) 
বলেন, আমি ফাতিমা (রা)-কে দেখলাম, সে রঙ্গিন কাপড় পরিহিতা এবং ঘরটিকেও 
সুগন্ধি দ্বারা সুগন্ধময় করে রেখেছে। সে আমাকে বললো, আপনার কি হয়েছেঃ রাসূলুল্লাহ 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সঙ্গীদের সকলকে ইহরাম খোলার নির্দেশ দিয়েছেন, 
তাই সকলে ইহরাম খুলে ফেলেছেন। তিনি (আলী) বলেন, আমি তাকে বললাম, আমি 
নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের ইহরামের মতই ইহরাম বেঁধেছি, এ বলে আমি 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্পামের নিকট আসলে তিনি আমাকে বললেন ঃ তুমি 
কিসের জন্য ইহরাম বেধেছো? আমি বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 
উদ্দেশ্যে ইহরাম বেঁধেছেন আমিও সে উদ্দেশ্যে ইহরাম বেঁধেছি। তখন তিনি বললেন ঃ 
‘আমি কুরবানীর পশু সাথে এনেছি এবং ‘কিরান' হজ্জ করার নিয়াত করেছি'। অতঃপর 


www.pathagar.com 


8 সুনান আবৃ দাউদ 


তিনি বললেন £ আমার জন্য সাতষট্রিটি উট কুরবানী করো, আর তোমার নিজের জন্য 
তেত্রিশ অথবা চৌত্রিশটি রেখে দাও । আর প্রত্যেকটি উট থেকে আমার জন্য এক এক 
টুকরা করে গোশত রেখে দিও। 


er sete Eo) 48" eo cases Cd 


aller nm lets sim olic Cli - —\VAA 
2-2 REE 


Up ll ae 2 UG JU Jay ofl 2 ae be 
al y le Ue LS Eth ae UE Ce 
SEE EE (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আস-সুবাই ইবনে মা'বাদ (র) 
বলেন, আমি হজ্জ ও উমরা দুইটির একত্রে ইহরাম বেধেছিলাম । উমার (রা) বললেন, 
তুমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতেরই অনুসরণ করেছো । 


2 cfs oe ; EAE OE foeosg- 2 


FI 6 EE TLS FEN HC \V৭৭ 
4 [) bd EGS HY Ed “48 


e0 eer ort coe set 


NER OU FC HEE 
SA CdS Lh a IYO Le ie ES ESL 
le 5 Falls Ell S29 ils sil se 22 
sill Pail Cals Leas JG Leal bb od SG 
LI br CL WET CD Co Cg SG 


Gi GAC EW Cassi Ji Gas Lee al ETS PES 


5 ie Cn EG ores 
CS ES TL Ul dls 
ES ls lll cle Laps Clg cali ls Calas 
Ed UGG 3 ba a) ESL le ASL EU 
ae dE Le LoS Ll ts ssl 2 Sil Ce edly 


EX TAE LRA sb 


sald lest 


EE ES REN EE 1 CEO AER TEE 
বলেছেন, আমি ছিলাম খৃস্টান বেদুঈন। আমি ইসলাম গ্রহণের পর আমার গোত্রের 
হুযাইম ইবনে ছুরমুলা নামীয় এক ব্যক্তির নিকট এসে তাকে বললাম, হে অমুক! আমি 


www.pathagar.com 


“ LA 


হজ্জেয় নিয়ম-কানুন ৫ 


জিহাদে. অংশগ্রহণ .করতে আগ্রহী । আমি আমার উপর হজ্জ ও উমরা ফরয হয়েছে 
দেখতে পাচ্ছি। আমি এ দু'টিকে কিভাবে একত্রে সংযুক্ত করতে পারি? সে বললো, তুমি 
উভয়টি একত্রে আদায় করো এবং তোমার জন্য সহজলভ্য কুরবানী করো । অতএব আমি 
একত্রে উভয়টির ইহ্রাম বাধলাম । আমি আল-উযাইব নামক স্থানে এলে আমার সাথে 
সালমান ইবনে রবী‘আ ও যায়েদ ইবনে সূহান (রা)-র সাক্ষাত হলো। আর আমি 
উভয়টির একত্রে ইহ্রাম বেধেছি। তাদের একজন অপরজনকে বললেন, এই লোকটি 
তার উটের চেয়ে অধিক সমঝদার নয়। রাবী বলেন, এই মন্তব্যে যেন আমার উপর 
পাহাড় পতিত হলো । শেষে আমি উমার ইবনুল খাত্তাব (রা)-র নিকট এসে তাকে 
বললাম, হে আমীরুল মুমিনীন! আমি ছিলাম খৃস্টান বেদুঈন । আমি ইসলাম গ্রহণ 
করেছি। আমি জিহাদে যোগদান করতে আগ্রহী । আমি হজ্জ ও উমরা আমার উপর ফরয 
হয়েছে দেখতে পাচ্ছি। অতএব আমি আমার কাওমের এক ব্যক্তির নিকট এলাম । সে 
আমাকে বললো, উভয়টি একত্রে আদায় করো এবং তোমার জন্য সহজলভ্য কুরবানী 
করো । আর আমি উভয়টির ইহ্রাম বেঁধেছি। উমার (রা) আমাকে বললেন, তুমি 
তোমার নবী (সা)-এর সুন্নাতের দিকেই হিদায়াতপ্রাপ্ত হয়েছো। 


AE Se ATI oe SLs LED LE CED MA. 


4 8 hn Uk lie bl Sane UG Lage be ak ofl 
all a ELLE ea Ll 
Ue UC ae sas JG US ie rs Mie 2 Ll 
MD LS LIU ALLL a Eee JUG Lal coll 1 
oe sill liad salle res ple on Yl 
A BS Ils ‘lh JUG I Te Lig 593 
Jy Jy sual la od rik Alon 2 be SU 


42> sf 
১৮০০ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, উমার (রা) আমাকে বর্ণনা 
করেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন £ঃ আজ 
রাতে আমার মহান পরাক্রমশালী রবের তরফ থেকে একজন আগমনকারী এসে আমাকে 
বললেন, এ কল্যাণময় উপত্যকায় নামায আদায় করুন এবং তিনি বলেছেন, উমরাকে 
হজ্জের অন্তর্ভুক্ত করা হলো । বর্ণনাকারী বলেন, এ সময় তিনি আল-আকীক উপত্যকায় ' 
ছিলেন। ইমাম আবু দাউদ (র) বলেন, ওয়ালীদ ইবনে মুসলিম... আওযায়ী থেকে বর্ণনা 
করেছেন ‘এবং বলুন, উমরা হজ্জের সাথে সংযুক্ত হলো’ ৷ ইমাম আবু দাউদ বলেন, 


www.pathagar.com 


&ে সুনান আবু দাউদ ' 


অনুরূপভাবে এ হাদীসের মধ্যে আলী ইবনুল মুবারক বর্ণনা করেন, ‘বলুন, হজ্জের মধ্যে 
উমরা অন্তর্ভুক্ত হলো। 


Le Gis FU al onl Gis crll 0 sli Gis -\A.\ 


efe 


lien OTD HOT FE ARLE ho RY 


RT a 5 Ll TG Fo 1a CIE oo ie 
Wall oes dG Gybs al piasi SU Fae lin Se 


SA Ln LE Le HUD all 
১৮০১। আর-রাবী‘ ইবনে সাব্রা (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । তিনি বলেন, 
আমরা রাসুলুল্লাহ সান্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওয়ানা করলাম । যখন আমরা 
‘উস্‌ফান’ নামক স্থানে পৌছলাম তখন সুরাকা ইবনে মালেক আল-মুদলিজী (রা) তাকে 
বললেন, হে আল্লাহর রাসূল! আমাদেরকে হজ্জের নিয়ম-নীতি নবীন কোন দলের নিকট 
বিবৃত করার ন্যায় (সহজ ভাষায়) বর্ণনা করুন। তিনি বললেন £ মহাশক্তিশালী আল্লাহ 
তোমাদের হজ্জের মধ্যে উমরাকে প্রবেশ করিয়ে দিয়েছেন। সুতরাং তোমরা (মক্কায়) 
উপনীত হওয়ার পর যে ব্যক্তি বায়তুল্লাহ তাওয়াফ এবং সাফা ও মারওয়ার সাঈ করবে 
সে ইহরামমুক্ত হয়ে যাবে, কিন্তু যার সাথে কুরবানীর পশু আছে সে নয় (ইহরাম খুলতে 
পারবেনা) । 


oe Gl Cm at bie FS 2 cll Le Cis - \A.Y 


Uo TN EF EE 


TE TEAR UE ECE 


Ed 20: #6 $2 0gণ le 
xd se ie eis Ef, Si all cle ii cls le 
LES NEAL MP 


sx LL 0! SE cml JG olin 
১৮০২ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । মু‘আবিয়া ইবনে আবু সুফিয়ান (রা) তাকে 
অবহিত করেছেন যে, তিনি বলেছেন, আমি মারওয়ার (পাহাড়ের) পাশে কাঁচি দ্বারা নবী 
সান্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছেটেছিলাম অথবা তিনি বলেছেন, আমি মারওয়াতে 
কাচি দ্বারা তাকে তার চুল ছাটতে দেখেছি। 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ৫৭ 


JE odie RET PG ay le a {GES NAY 
be mlb onl oe Yana GST SNS ie GED THUG ill 


se 8 eo 


be ad Al ELL CTY JUL 6 nls pl oe Cl 
Hy dl le rl ti ls le di de di Jy 


১৮৩৩ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত মু'আবিয়া (রা) তাকে বলেছেন, জাশচ্ছিকি 
অবগত আছেন, মারওয়ার উপর এক বেদুঈঈনের কাচি দারা আমি রাসূলুন্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের হজ্জের সময় তার চুল ছেঁটেছিলাম? 
টীকা $ মু'আবিয়া (র) কখন রাসূলু্তাহ সাল্লান্পাছ আলাইহি ওয়াসান্মামের চুল ছেঁটেছেন? কথাটি সম্পূর্ণ 
ঘোলাটে ৷ কারণ বিদায় হজ্জের সময় রাসূলুন্তাহ সাল্লা্পাছ আলাইহি ওয়াসান্মাম হজ্জ ও উমরা দুইটি 
সমাপ্ত করে দশম তারিখে মিনায় চুল মুড়িয়ে ফেলেন, ছাটেননি এবং তখন নাপিতের কাজ আনজাম 
দিয়েছেন আবু তাইবা, মু‘আবিয়া নন । আর যদি বলা হয়, এটি সপ্তম হিজরীতে উমরাতুল কাযার ঘটনা, 
তাও ঠিক হবে না। কেননা তখন মু'আবিয়া মুসলমান হননি। সুতরাং এটাই বলা যেতে পারে যে, এটা 
উমরায়ে জি'ঈররানার ঘটনা যখন মক্কা বিজয়ের পর ছনাইনের অভিযানে তিনি উমরা আদায় করেছিলেন 
এবং মু'আবিয়াও তখন ইসলাম গ্রহণ করেছেন। এখানে উমরাকে হজ্জ বলা হয়েছে ('বাযলুল মাজহুদ' 
দ্রব্য -অনুবাদক) । 
plan be Cat Gi al 0A IL dre se CXS -\A. 
es le i i FEA il HR PEO SE PY 
Ee “lal. Aly iy 
১৮০৪ । ইবনে আব্বাস (রা) বলেন, নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম 
বেঁধেছিলেন উমরার জন্য, আর তাঁর সঙ্গীরা ইহরাম বেঁধেছিলেন হজ্জের জন্য । 


eofe © ¢ ec 2 


G52 oe ul a Sal os mt 2 sll Se Ce \A.o 


eet ee ১ 


rae by dit Le bl atl 2 or pC be lot orl pre hits bye 
SAND aly le le VY ES UU 


fs lll ss i sl SLs sl Ells ll 
“484 “ee #0 268 


Lal LM UAL LG le te Ys 
dl HMC HES LLU MSG oa LILES 


es on ee 


AEM oes sl GU onl 2 nll oe GEG El 


www.pathagar.com 


৫ ‘সুনান আবু দান্ডদ 


|| || 
LAE ME [ HEEL “ৰ ere fe ্্ণ “ 24 ne ৪ 4 
UE SEY COE 
sg ee Ed L- 10 22 oc ® FEENEY ye ণ“ al AK" 


i , FET ENTE ls 


oo sec © 280 


BC EN TOE EE EI 
ee Ed es LA i ll L 
CS THOS MEL EC basi om ny kn ttt all 


5 


be EB alyhl L 3 pill On Alyhl LSC LES 
Al OU Ha ah ED a Stl Ola 0a 


tt IS Slysbl Lc Sally Wall Gls call 


eee Pree er.ie HE se ef. 


CG Galil MLM UALS itt 
Cl MEN Se Er UE bn I SG 
Gel GU coal ta is ile EI 

Ses 


১৮০৫ ৷ আবদুল্লাহ ইবনে উমার (রা) বলেন,,'হাজ্জাতুল বিদা' Te TE 
সান্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ ও উমরা একসাথে সমাপন করে তামা“ হজ্জ 
করেছেন। তিনি যুল-হুলাইফা থেকে কুরবানীর পশু সাথে নিয়ে গেলেন। সুতরাং সবাইকে 
তামাত্ন“ করার নির্দেশ দানের পর রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাক্সাম সর্বপ্রথম 
উমরার জন্য আালবিয়া পাঠ করলেন, এরপর হজ্জের জন্য তালবিয়া পাঠ..কুরলেন {অর্থাৎ 
ইহরাম বাধলেন)। লোকেরাও তার সঙ্গে হজ্জের সাথে উমরার নিয়াত করে তামাত্নু' 
আদায় করলো । অনেকে কুরবানীর পশু সাথে নিয়ে গিয়েছিলো, আবার্ন অনেকে তা 
নেয়নি ৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌছে লোকদের উদ্দেশ্যে 
বললেন ৪ ‘তোমরা যারা কুরবানীর পশু সাথে এনেছো, হজ্জ আদায় না করা পর্যন্ত কোনো 
নিষিদ্ধ জিনিস (যা ইহরাম অবস্থায় নিষিদ্ধ ছিলো) তাদের জন্য হালাল নয় আঁর তোমরা 
যারা. কুরবানীর পশু সাথে আনোনি, তারা বায়তুল্লাহ তাওয়াফ করে এবং সাফা ও 
মারওয়ার সাঈ করে, চুল (কেটে) ছেঁটে, ইহরাম খুলে ফেলো এবং (পুনরায় নতুন করে) 
হজ্জের জন্য ইহরাম বাধো এবং পরে কুরবানী করো । কিন্তু যারা কুরবানী দিতে পারবে 
না তারা হজ্জের মওসুমে তিনটি রোযা এবং বাড়িঘরে ফিরে গিয়ে সাতটি (মোট দশটি) 
রোযা রাখবে । রাসূলুল্লাহ সাল্লান্পাছ আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌছে প্রথমে বায়তুল্লাহ 
তাওয়াফ করলেন, পরে ‘হাজরে আসওয়াদ’ (কালো পাথর) চুম্বন করলেন। তিনি 


www.pathagar.com 


হঞ্জ্দের নিয়ম-কানুন ৫৯ 


তাওয়াফের সাত চক্করের প্রথম তিন চন্ধরে ‘রমল’ করলেন (শরীর হেলেদুলে বীরের 
মতো দ্রুত চললেন) এবং অবশিষ্ট চার চক্করে স্বাভাবিক গতিতে চললেন । বায়তুল্লাহ 
তাঁওয়াফ শেষ করে তিনি মাকামে ইবরাহীক্ের পাশে দুই রাক'আত নামায পড়লেন, 
নামাযের সালাম ফিরিয়ে উঠে সাফা পাহাড়ে. গেলেন এবং সাফা ও মারওয়ার মাঝে 
সাতবার সাঈ করলেন। অতঃপর হজ্জ সমাপন করে কুরবানীর দিন (দশম তারিখে) 
কুরবানী করা পর্যন্ত তিনি ইহরাম অবস্থায় রইলেন এবং (সেখান থেকে অর্থাৎ মিনা 
থেকে) ফিরে এসে বায়তুল্লাহ তাওয়াফ করলেন এবং ইহরাম খুলে যেসব জিনিস এ. সময় 
নিষিদ্ধ ছিলো তা.হালাল করলেন। আর যেসব লোক নিজেদের সাথে কুরৰানীর পশু নিয়ে 
যে ছল ভারত দাহযরহ সরতিছ জালা হয ও লাহে রদুদর করলে 75 


be 2 oh dl 22 be ls 5 UC be i CHAD A. 
US CEE Ll Mila dE 


Sl IEG se be STUDS My Se 5 nl ols 

sll ~~ EE i ss ৩, : cl 
১৮০৬। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা (রা) থেকে বর্ণিত । তিনি 
বললেন, হে আল্লাহর রাসূল! ব্যাপার কি, লোকেরা সকলেই ইহরাম খুলে ফেলেছে, অথচ 
আপনি এখনও উমরার ইহরাম খুললেন না? জবাবে তিনি বললেন £ঃ আমি আমার মাথার 
মুলে:জট পাকিয়েছি এবং কুরবানীর পশুর গলায় মালা বেঁধেছি। অতএব কুরবানী না করা 
পর্যন্ত আমি ইহরাম খুলবো না। 


feos HEALS KE SA 


at Gl EAL Lee da AL 
অনুচ্ছেদ-২৫ ৪ যে ব্যক্তি হজ্জের ইহরাম বাধার পর তা উমরায় পরিবর্তিত করে 
GATE Lal hl 2 eydall BA ins Sin CSAS MAY 
dl pga be sl p32 pn he be Gt in he 
VEU LE Is US SED bn 2 2 OE 5 Gil 
My le if died IS ull SU 
১৮০৭ ।.সুলাইম ইবনুল আসওয়াদ (র) থেকে বর্ধিত । আবু যার (রা) বলতেন, যে ব্যক্তি 
হচ্জ্দের ইহরাম বাঁধার পর তা ভেঙ্গে পরে উমরার নিয়াত করেছে এ কাজটি কেবলমাত্র 


তাঁদের জন্যই জায়েয ছিলো, সায়া: হয হা) বারুত্য় ত সায় তথা 
ওয়াসাল্লামের সাথে ছিলেন। 


www.pathagar.com 


Io) সুনান আবু দাদ 


GS LS ol oo dle GS Sl iin Gh -\A.A 
be a Lally JU 9 Slade AA al tl te 
UG GL LN LAG Cale dN ULL Eli JG 
১৮০৮ । আল-হারিস ইবনে বিলাল ইবনুল হারিস (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । 
তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! হজ্কের ইহরাম ভেঙ্গে উমরার ইহুরাম 
করাটা কি কেবল আমাদের জন্যই নির্ধারিত না আমাদের পরের লোকদের জন্যও সুযোগ 
আছে? তিনি বললেন $ না, কেবল তোমাদের জন্যই নির্ধারিত । 


oc er &s 
mk rE Jan ol 
অনুচ্ছেদ-২৬ $ অন্যের পক্ষ থেকে (বদলি) হজ্জ করা 


2 SUL be Slt onl 2 DL ie rl GELS MAA 
EE 
SALSA ba fn SEA Hy Nile de 

MEE TE ERE 
Jy) EIU DAN Gl dl Pall ony dra hs be NY 


End EET Eo esti ole Uy Ss Ar Lats by sho 
WIS AS UG Lie AL La de Et + 01 eshaesd Oe 
১৮০৯ । আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, ফাদল ইবনে 
আব্বাস (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তাঁর সওয়ারীতে 
উপবিষ্ট ছিলেন। এ সময় খাসৃ'আম গোত্রীয় এক মহিলা আগমন করে তাঁর নিকট বিধান 
জানতে চাইলেন। ফাদল মহিলাটির দিকে তাকাচ্ছিলেন এবং মহিলাটিও তার দিকে 
তাকাচ্ছিলেন । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলের মুখ অন্য দিকে ফিরিয়ে 
দিতে থাকলেন। মহিলা বললেন, হে আল্লাহর রাসূল! মহান শক্তিশালী আল্লাহ তার 
বান্দাদের উপর হজ্জ ফরয করেছেন। কিন্তু আমার পিতা অতিশয় বৃদ্ধ হয়ে পড়েছেন, 
তিনি সওয়ারীর উপর স্থির হয়ে থাকতে পারেন না। সুতরাং আমি কি তার পক্ষ থেকে 
হজ্জ করতে পারি? তিনি বললেন ঃ হা । এটি ছিলো বিদায় হজ্জের সময়কার ঘটনা । 


www.pathagar.com 


হচ্ছের নিয়ম-কানুন ৬১ 


+8 - 2-01 
TEE EME EAE ETE 
cet 


EEN LET TEE 
Et eo e222! JG ’% EA walls Ell 5 FEARS PTE 
5 yaiely Ll 


১৮১০ । আৰু রাধীন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, es IS 
বললো, হে আল্লাহর রাসূল! আমার পিতা অত্যন্ত বৃদ্ধ, হজ্জ এবং উমরা আদায় করা তার 
সাধ্যের বাইরে এবং সওয়ারীতে সফর করার শক্তিও তার নেই । তিনি বললেন £ তোমার 
পিতার পক্ষ থেকে তুমি হজ্জ ও উমরা করো। 


ESE 


srl 5h sia, suit Lal ns GIS -\A\\ 


lol oe oll in ie Gis, SU JUG aly all 


ee e008 


bl nls 3 8 23 2 Sn br bye be HUG be Lyre 
JG Lbs TH Sli rds il 


£০" BL RAOL 8 


a2 08, ag # CEA 


EE EE ET NO ECE SESE ke 
ব্যক্তিকে বলতে শুনলেন $ ‘লাব্বাইকা আন শুবরুমা’। তিনি জিজ্ঞেস করলেন $ শুবরুমা 
কে? সে বললো, আমার ভাই অথবা আমার নিকটাত্মীয় । তিনি বললেন £ তুমি কি (পূর্বে) 
তোমার নিজের হজ্জ আদায় করেছো? সে বললো, না। তিনি বললেন £ আগে তোমার 
নিজের হজ্জ আদায় কারো এবং পরে শুবরুমার পক্ষ থেকে হজ্জ করো। 

ট্টীকা { যে ব্যক্তি নিজের হজ্জ আদায় না করে অন্যের তরফ থেকে হজ্জ আদায় করে, এ ব্যাপারে 
আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। ইয়াম শাফিট বলেন, জায়েয নেই । সুকিয়ান সওরী বলেন, তার 
নিজের হজ্জই আদায় হবে, অন্যেরটি আদায় হবে না । ইমাম আবু হানীফা বলেন, সাকক্মহ হবে। সুতরাং 
তার নিজের হজ্জ প্রথমে আদায় করা উচিত (অনু.)। 


Lili Lk Lb 
অনুচ্ছেদ-২৭ ঃ তালবিয়া কিরূপ? 
blaze oh dl ae be eal ye UC be Lill CED -MANY 


www.pathagar.com 


৬২ "সুনান আবু দাউদ 


EJS NA GOAN ta ATE EOE ale dl ha < Jr Lil 
JL sy ly 0 Lady wd bh aa 
LI LI BU LM EL AL LY dla IE 


“ ee # +0 ee er see 


dally Lt CEA ss sly 


১৮১২ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সা্লান্পাহ আলাইহি 
ওয়াসাল্লামের তালবিয়া হলো £ “লাব্বাইকা আল্লাহুম্মা লাববাইকা, লাব্রাইকা_লা শারীকা 
লাকা লাব্বাইকা, ইন্নাল-হামদা ওয়ান-নি‘মাতা লাকা ওয়াল-মুলকা লা শারীকা লাকা ।” 
অর্থ- ‘হে-রব! (তোমার আহ্বানে সাড়া দিয়ে) আমি হাযির. আছি। তোয়ার কোনো 
শরীক নেই। এ কথার সাক্ষ্য প্রদানে আমি হাযির আ্বাছি। সমস্ত প্রশংসা ও নিয়ামত 
একমাত্র তোমারই । এ ঘোষণা দেয়ার জন্য আমি হাযির আছি। আর নিরন্ধুশ রাজত্ব ও 
বাদশাহী তোমারই । তোমার কোনো শরীক-.নেই' । নাফে (য়) বলেন, আবদুল্লাহ ইবনে 
উমার (রা) তার. তালবিয়ার মধ্যে বর্ধিত করতেন $ হে রব! আমি হাযির আছি 
(তিনবার) এবং সৌভাগ্য ও করুণা তোমারই হাতে, আর আকর্ষণ তোমাতেই ৷ আমাদের 
কাজকর্মের প্রতিদানও তোমার অনুগ্নহের উপর নির্ভরশীল । 


lee orc ses Et 


he Blin aia 2 22 BSS ISS 2 sl 
TE AA PETE Liu 
Be EMG Sn Sadat Ub LE Lhe 
5 Est f sl nt hn ls p51 bo spit poll 
Gs Uk 
১৮১ জাবের ইবনে দুর্লাহ (রা) খেকে রপ্ত । তিনি বলেন, রাসূলুল্লাহ সান্মান্পাহু 
আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধলেন । এরপর রাবী ইবনে উমারের, হাদীসে বর্ণিত 
তালবিয়ার উল্লেখ করেছেন। কিন্তু লোকেরা তাতে ‘যাল-মা‘আরিজ’ এর এ. জাতীয় 
ঝাক্য সংফোদ্ন করতো । অথচ নবী .সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, কিন্তু 
তাদেরকে কিছুই বলতেন না। 


4>,-\AM 


ee 


EB LP CUED —\A\E 
AEC NEI PERE IETS Sl 


ear fe 


ol Is ‘EUG LG CE IY dls dS * of ~l 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ৬৩ 


Lee EE LE OSE DRC “ ee 6 ০4-4 448 
Mls pais of sgl al bl aml Pal 


EE Laisa FOE Tl JG Jay 


১৮58 খালা বসু পায়ে আল-আনসরী (ক্ল) থেকে তার পিতার সূত্রে বৰ্ণিত। 
জানাকে, নির্দেধ সিযেছেদ, আমি যেন- আমার সাহাবী এবং যারা আমার সঙ্গে আছে 
তাদেরকে. স্ুদেগ দেই যে, তারা যেন তাদের ‘ইহলাল’ অথবা ‘তালবিয়া’ যে কোনো 
একটি বুলন্দ আওয়াযে পাঠ করে। 


MERE cls i 
অনুচ্ছেদ-২৮-ঃ:কখন. ‘তাল্বিয়াহ’ EEE 


b> ৩+ Gis ec, Ge ie nl Liisa -\A\o 
i FL Es ol RD T SDS ns Onl O20 le 


ER | SEL J PROP 


EEE ET Ua 
ওয়াসাল্লাম জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপ করার গূ্ব পর্বত্ত তালবিয়া পাও করেছেন 


PE 58" EPR sc forsee 


os CED Dd bs dit ie CEE Sb Jaa 4s NAT 


eee - #0 


LE HEE REA 

ECE MAE 
১৮১৬ । অবিদুল্লাহঁ ইবনে উমার (রা) বলেন, আমরা সকাল বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইছি ওয়াসাল্লামের সাথে মিনা থেকে আরাফাতের দিকে রওয়ান্না হলাম,। আমাদের 
মধ্যে তালবিয়া পাঠকারীও ছিলেন এবং তাকবীর পাঠকারীও.ছিলেন। 


Lal aaah i ol 
অনুচ্ছেদ-২৯ £ উমন্না আদায়কারী কখন তারবিয়া পাঠ বন্ধ করবে? 


oa las be Alp pe pot CAL Jas Gis —\A\V 


eof 0 


SAI AL IO TCL UE GE le) 


www.pathagar.com 


৬ সুনান আবূ দাউদ 


al hr AL we sl, Il i IU LE 


Uy mle onl ey she v2 pln 
১৮১৭ । ইবনে আক্বাস (রা): থেকে বর্ণিত । নবী সাল্লাৱাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন ঃ£ উমরা আদায়কারী ‘হাজরে আসওয়াদ’ চুম্বন করা পর্যস্ত ‘তালবিয়া' পাঠ করতে 
থাকবে । ইমাম আবু দাউদ (র) বলেন, আবদুল মালেক ইবনে সুলায়মান এবং হাম্মাম 
(র) আতা (র) থেকে, তিনি ইবনে আব্বাস (রা) থেকে এ হাদীসটি ‘মওকৃফ’ হিসেবে 
বর্ণনা করেছেন। 


Lae i’ ese 3 


SE iy poll PL 
অনুচ্ছেদ-৩০ £ আদব শিখানোর উদ্দেশ্যে মুহুরিম ব্যক্তির নিজ চাকরকে 
শাস্তি দেয়া 


en ont Eel JU Ls onl Lani Gis —~\A\A 
ol Eth bh SVG GSU LS Ll os pid 


se opr EAN MEA MEd 


TUT EAL AR EE 
NAAT EE SE EAH 


di Le di Ys UB galt CF Hr AD CUS 
Ll BN So OSL LT 
CE TE EE SEY 
Ald 8 ULE C2 Boal ns le tt la dil Jy 


SION CS SL ce I STAG ks 
UT 


e eer ef 


“le ‘1 


Pi AT 


eae off off 0 Ber 


SLA IGG Le pth Sh ont EAP 
ull ssl Use ol ol ds le wW Ure ds 5 
Pils eas Ce poaall Tia 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ৬ 


১৮১৮। আসমা বিনতে আবু বাক্র (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, (বিদায় হজ্জে) 
আমরা ব্রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রওয়ানা হলাম । যখন আমরা 
আল-আরজ নামক স্থানে পৌছলাম, তখন রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
যাত্রাবির্তি করলেন এবং আমরাও যাত্রাবিরতি করলাম । আর আয়িশা (রা) রাসূলুল্লাহ 
সান্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলেন এবং আমি আমার. পিতা আবু বাক্র 
(রা)-এর পাশে বসলাম । আবু .কাক্র (রা) এবং রাসূলুল্লাহ সান্পাল্পাছু আলাইহি 
ওয়াসাল্লামের মালপত্র একসাথে একটি উটের পিঠে আবু বাক্র (রা)-র এক গোলামের 
কাছে ছিলো। আবু বাক্র (রা) তার আগমনের প্রতীক্ষা করছিলেন। ইত্যবসরে সে এসে 
উপস্থিত হলো, কিন্তু তার সাথে উট ছিলো না । তিনি জিজ্ঞেস করলেন, তোমার. উট 
কোথায়? সে বললো, গত রাতে তা আমি হারিয়ে ফেলেছি। তিনি (বর্ণনাকারী) বলেন, 
আবু বাক্র (রা) বললেন, একটিমাত্র উট, তাও তুমি হারিয়ে ফেলেছো? এই বলে তিনি 
তাৰে মারতে লাগলেন, আর রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতে 
হাসতে বললেন $ তোমরা এ “মুহরিম'’.(ইহরামধারী) ব্যক্তিটির দিকে তাকাও, সে.কি. 
করছে? ইবনে আবু রিষমা বলেন, “রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসান্তাম মুচকি 
হাসতে হাসতে কেবল একথাটিই বললেন, তোমরা এ মুহরিষ ব্যক্তিটির দিকে তাকাও 
সে কি করছে”, এর বেশী আর কিছুই বলেননি । 


fe. 


ox vc (Ee) Jal il 
অনুচ্ছেদ-৩১ £ কোন ব্যক্তি পরনের-কাপড়ে ইহরাম বাধলে 


ses 


se Si JG Ua ELS tit os aa GBS NANA 


heigl ASE bl Soba El ps ds br bE Gt! 


ee eg 


RL EL HAGUE LS CU Le SUS 
CA Le tit Lil Le IGE WS tr YS 


ofr @ 


SHI Si Nie Ltt yaad 2 PL onl UG be ali 
see i aly Le Ll MS ial S51 JUG 

HOT OE YE 
১৮১৯ । সাফওয়ান ইবনে ইয়া‘লা ইবনে উমাইয়া (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । 


জনৈক ব্যক্তি নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো । তখন তিনি (নবী 
সা.) আল-জি‘ইয়রানা নামক স্থানে অবস্থান করছিলেন। এ ব্যক্তির শরীরে খালুক অথবা 


> 


www.pathagar.com 


৬৬ সুনান আবূ দাউদ 


হলদে রংয়ের কিছুটা চিহ্ন ছিলো এবং পরিধানে ছিলো একটি জুববা । সে বললো, হে 
আল্লাহর রাসূল! আপনি আমার উমরা কিভাবে করতে বলবেন? এ সময় আল্লাহ তা'আলা 
নৰী সাল্পান্াহ আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করলেন'। ওহী নাষিল হবার 
অৰস্থা ভার থেকে দূর হলে তিনি বললেন ঃ উমরা সম্পর্কে-যে ব্যক্তি জিন্তেস করেছিলো 
সে.কোথায়? তোমার শরীর থেকে খালুক অথবা হলদে রংয়ের চিহ্ন ধুয়ে ফেলো, জুর্রাটি 
UES AG TMA OS AIOE 

EAE Er eto the 


bee pS 48 


led Lo AAT YGS IG Lal sie onl be oS 2 

ual ও ১ ১ ali Ee ltl 
১৮২০ । সাফওয়ান ইবনে ইয়া'লা (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি এ 
হাদীসের ঘটনায় বর্ণনা করেন যে, অতঃপর নধী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 
বললেন £ তুমি তোমার জুধ্বাটি খুলে ফেলো। তখন সে তার মাথার দিক থেকে তা খুলে 
ALEC SU Po LS iG 


EEA Sl AR Lis -\AY) 
pil o2 clo lpia ba Sl sn 2 JUG at 
lal Jaa AE JG ie ol be Ue onl 
LENCE PO Ed 


“® Ld 


ECT ETE 
১৮২১। ইবনে ইয়া‘লা ইবনে মুনায়্যা (র) থেকে বর্ণিত । তিনি তার পিতা থেকে এ 
হাদীসটি বর্ণনা .করেন। তিনি তাতে বলেন,.-.অতঃপর রাসূলুল্লাহ সল্লান্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম তাকে জুববাটি সম্পূর্ণরূপে খুলে ফেলতে নির্দেশ দিলেন এবং তা (খালূক) দুই 
অথবা তিনবার ধুয়ে ফেলতে নয! জটা রাগ যায বাহ কর ন। 
Ee ECE HNL LE ‘Ee GHD _AYY 


A OSE SI 


CLOW Ld Lee tt Hane CE 
AES EE MES REN eae তপ 4 er 


ls Me as ey is FOSS 


Ed ® Ld ew 


SOE Gy 


www.pathagar.com 


ছাঞ্জের নিয়ম-কানুন ৬৭ 


১৮২২ । সাফওয়ান ইবনে ইয়া‘লা ইবনে উমাইয়া (র) তার পিতা থেকে বর্ণনা কয়েন । 
এক ব্যক্তি আল-জি‘ইররানা নামক জায়গায় নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 
আসলো । সে এমন অবস্থায় উমরার ইহরাম বেঁধেছে যে, তার গায়ে ছিল জুববা এবং তার 
চুল ও দীড়ি হলদে রঙ্গে রঞ্জিত । রাবী এরপর পূর্ণ হাদীসটি বর্ণনা করেন। 

> 2 Hal LC a 

অনুচ্ছেদ-৩২ $ মুহরিম ব্যক্তি কি ধরনের .পোশাক পরিধান করবে? 


Salads bE SSE EES ia LBS FATTY 
EE TE 
Fs ail unl ¥ JUG oli oe Poh SL as le 
Les Ys mss Ln Cys ys. Lal’ Y, Last yll YG uty 
AD ple HS SLs SW pA 

bl ave <I Ge Jt CC AC ren ils c ARE 1 
ONE TE EEE OEE SEEM এক ব্যক্তি রাসূলুন্পাহ 

সান্ধান্পাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, মুহরিম ব্যক্তি কিরূপ কাপড় বর্জন 
বে ৱি বলতেন পুহৰ যতি জাম টুপি, পায়জামা, পাগড়ী, জাফরান বা 
ওয়ারাস স্নাখা কোন কাপড় ও মোজা পরিধান করবে না। তবে যে ব্যক্তির জুতা নেই সে 
লাকা তা ক তায কহল লাকা ত তভো কেরে যত তা 
গোছাদ্বয়ের নীচে থাকে। 


ae nil ore al be AC be LL die CED AYE 
১৮২৪ । ইবনে- উমার  (রা)-নবী সান্পন্পাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে পূর্ব বর্ণিত 
হাদীসের সমার্থবোধক বর্ণনা করেছেন।, 

ras nl ye al oye lll GSS ais On Li k BER ctl -\AYo 
FE TE 1 ADS a did lor 
CRONE ia 35 Ly 1303 3 UL oli 2b, 0 


sto 200s EE Le obit “৪০০০৪ A) ET 


ate 


www.pathagar.com 


৬ সুনান আবু -দাউদ 


et 8: 6s ‘roe 88 eee LEY 
Lie 2 A br Sl 2 ne HII 2 JG Ee te 
yo GR TE 2 pil he 
ate SESE Sm 


Ys 5 EU BERING 


DEL ie 2 Anh U9 UL 2 LER 

ID PS ml Cisall 
Ss a RH) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লান্পাহ আলাইহি ওয়াসান্তাম 
থেকে পূর্ব বর্ণিত হাদীসের অর্থানুযায়ী বর্ণনা করেছেন, তাতে আরো আছে ঃ “মুহরিম নারী 
সুখাবরণ পরিধান করতে পারবে না, হাতমোজাও পরিধান করতে পারবে না+ হাদীসটি 
বিভিন্ন সূত্রে ইবনে উমার (রা) থেকে মওকৃফ্‌রূপেও বর্ণিত আছে এবং মারফুরূপেও ৷ নধী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £$ মুহরিম নারী মুখাবরণ এবং হাতমোজা পরিধান 
‘করবে না । ইমাম আবু দাউদ বলেন, ইবরাহীম ইবনে সাঈদ আল-মাদীনী মদীনারাসীদের 
একজম মর্যাদাসম্পন্ন উত্তাদ । তবে তার থেকে তেমন বেশী হাদীস বর্ণিত নেই । 


eb-cers 


salt a alt Gia a US ULi3 Gia -\AY1 
JO A ea tt pe pil ppp be 


onlial, AS Ys iis 45S Y 4 FT 
EE EEE ET SE HEE SC STR ON REO 
মুহরিমা নারী মুখাবরণ ও হাতমোজা পরিধান করবে না। 


ol nile oi Gis LS Si anal Lin AA 
FED EEN 
Lae es ole de ll Us em Sl ae 2 

or ste: 


~ ll dl oe Ly SUES SU 52 bal 
EEL wld std iL ws ua ally tt 


oe es 


6355305 JUG. EE iat i sty sh Ci Sl 


6° Mor eee IE EE RE REO 


Sl pr nn be Ll ot dmng Bip Glal pr2l pada 


“eg 


LUKE CE oe SUES ll no C9 3 ol 


www.pathagar.com 


হচ্ছের নিয়ম-কানুন ঞ 


১৮২৭ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি রাসুলুল্লাহ সাল্লান্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে ইহরাম অবস্থায় নারীদের হাতমোজা ও মুখাবরণ ব্যবহার করতে এবং 
‘ওয়ারস’ ঘাস ও জাফরান মিশ্রিত কাপড় পরিধান করতে নিষেধ করতে.শুনেছেন-। অবশ্য 
এগুলো ছাড়া যে কোন রঙ্গে রঞ্জিত, রেশমী, কারুকার্য খচিত পায়জামা অথবা জামা 
অথবা মোজা এগুলোর যেটাই তার ভালো লাগে তা সে পরিধান করতে পারবে। ইমাম 
আরু দাউদ বলেন, ইবনে ইসহাক আবদাহ এরং মুহাম্মাদ ইবনে সালামা, মুহাম্মাদ ইবনে 
ইসহাক থেকে- “যে কাপড়ে ওয়ারস ও জাফরান মিশ্রিত হয়েছে”... (তা ব্যবহার 
করতে নিষেধ করেছেন) এ পর্যন্ত বর্ণনা কঁরেছেন। কিন্তু তারা উভয়ে এরপরের অংশ 
যি 


EGG CELL SS Lt pire 


tes oar 


di Le dM YD ob Ss ale GAY Uy dle 
CANCE A 
১৮২৮ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি ভীষণ শীত অনুভব করছিলেন। তিনি 
বললেন, হে নাফে! আমাকে একখানা কাপড় দিয়ে'ঢেকে.দাও। আমি 'টুপি সংযুক্ত মাথা 
ও মুখমণ্ডল আচ্ছাদ্রানকারী একটি জুব্বা. তাঁর শরীরের উপর বিছিয়ে দিলাম ।-তিনি 
বললেন, এটাই তুমি আমার উপর দিলে? অথচ রাসূলুল্লাহ সাল্লান্তাহু আলাইহি ওয়াসাল্লাম 
মুহরিম ব্যক্তিকে এটা পরিধান করতে নিষেধ করেছেন। 


টীকা £ সেলাইকৃত পোশাক পরিধান করা মুহুরিমের জন্য দিঘিজ্ধ। সুতরাং লেপ-ক্বলের মতো গায়ে 
জড়ালে তা পরিধান করা হয় না। শীত নিবারণের জন্য তা জায়েয, তবে তা পরিহার করাই উত্তম (অনুবাদক) । 


erode er seep o- ses “eas 


BY re be LS IID CHD SD SS ULL CL - —-\ATA 
he Sno eine Unto pl D2 dS pa pale Ba pliy 
ALAIN Jaca bad Balt UY wily ke 


hl Eni A ST UG sll is EE 
M5 IAS GN 25 2 sl2 ER HR 

LE 2 Chill 32 ds fast 
১৮২৯ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লান্পাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ (ইহরাম অবস্থায়) কারো লুঙ্গি না থাকলে 
সে পায়জামা পরবে, আর কারো একজোড়া জুতা (স্যান্ডেল) না থাকলে সে মোজা 
‘পরিধান করবে। 


www.pathagar.com 


ফ সুনান আবূ দঙিদ 


448" ns seser so, tie" 


JUL Cts slat Ae in ll Lis —\AY. 
bial oi LE iin JG AMS ee 2 
ll ie 8 coe PHO oe 

I RTS GARE 


An MER iy Le EE EG 5U 
AREA 


১৮৩০ । আয়েশা যিনতে তালহা (র) থেকে বর্ণিত । উশ্মুল মুমিনীন আয়েশা (রা) তাকে 
বলেছেন, আমরা নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে (মদীনা থেকে) মক্কায় 
জ্রমণ করেছি এবং ইহরামের সময় আমরা আমাদের পরিধেয় বস্তে উত্তম সুগন্ধি মেখে 
নিয়েছি। ফলে যখন আমাদের কেউ ঘর্মাক্ত হতো এবং তার মুখমগ্ডল থেক্রে তা বেয়ে 
পড়তো তখন নৱী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখতেন কিন্তু তা ব্যবহার করতে 
নিষেধ করতেননা। 


PL be lb En: aie i Lil OE (ELE NAT 
bdr 2s bp tis iL UES ls 003 E583 YO sl 


yall or Wy Een oT oe os ETT 
SUL Cal Ba nS Lae ti ap 
8 5565s cb ৪ পপ lit ণ dr, . 
| b ETRE 


১৮৩১ 1 সালিম (র) থেকে বর্ণিত । আবদুল্লাহ ইবনে উমার (রা) এরূপ করতেন অর্থাৎ 
ইহরামরত নারীর জন্য মোজার. উপরের অংশ কেটে ব্যবহার কর্পার্‌ অনুমড়ি প্রদান 
করতেন। পরে সাফিয়্যা বিনতে আবু উবাইদ (র) তাকে বর্ণনা করেছেন যে, আয়েশা 
(রা) তাকে বলেছেন, শায্যাহ পাহাতত জাল ওত গযদোহে মোজা 
তহিতে করার তম দা করল ওর: তরি | কংন ডি করেল: 


পলৰ se Me fie 


অন্ত এ৩০ ॥ দুৱরিম বার্ড সাব বল জেলাতে, 


eo- seg - Lev se 3.0 


Las GEE Os mee GELS LD tn Gis — \AYY 


www.pathagar.com 


হজ্জেত্ব নি্নম-কাকুন ৭১ 


foes ee ee LEE 


HE OEE 
YAEL FLL dle Toi Alls ole WAT 

A CL PID IG LANCE CL GCL 
১৮৩২ । আবু ইসহাক (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আল-বারাআ' (রা)-কে 
বলতে শুনেছি, রাসুলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম যথন হুদাইবিয়াবাসীর (মক্কার 
মুশরিক) সাথে সন্ধি করলেন, তখন তাদের সাথে এই সন্ধিই করলেন যে, তারা 
(মুসলমানরা) হাতিয়ার কোষবদ্ধ করেই কেবল তথায় (মন্ধায়) প্রবেশ করতে পারবে। 


বর্ণনাকারী বলেন, আমি তাকে (আবু ইসহাককে) জিজ্ঞেস করলাম, ‘জুলবানুস সেলাহ' 
কিঃ? তিনি বললেন, তলোয়ারের খাপ ও তন্ধ্যে যা থাকে । 


LEE il: 

অনুচ্ছেদ-৩৪ £ ইহরাম অবস্থায় নারীর মুখমণ্ডল আবৃত করা 

lo Ls CEL th GELS TD bh LAI CHD - \ArY 
Cty Ce DOS DUR DE EG Lite be ale be pl 
EE Ee s le Ul ln ee te 


ULES C50 5G eas ule tl) i Gl Gi lL 


১৮৩৩ । আয়েশা (রা)' থেকে বর্ণিত। তিনি বলেন, কাফেলা আমাদের নিকট দিয়ে 
অতিক্রম করতো । আমরা (নারীগণ) রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 
ইহরাম অবস্থায় ছিলাম । যখন তারা আমাদের-সামনা-সামনি আসতো তখন আমাদের 
প্রত্যেকে নিজ মুখাবরণ মাথা থেকে নামিয়ে নিন্ম মুন্দমগ্ুলের উপর ছেড়ে দিতো । আর 
যখন তারা অতিক্রম.করে. চলে যেতো, তখন আমরা তা (মুখ) খুলে.দিতাম । 


dso all tb 
অনুচ্ছেদ-৩৫ £ মুহরিমকে ছায়া দান করা : 


LEC ES GES LAS Ll LES ~\AYE 

#.2 e “ 

bea be Ll lO a5 be ‘Al 
= 


EES LY se Le TE BD Sd paca 
ILE AE alk L bal aia EEE LTE EFS LES 


www.pathagar.com 


৭২ সুনান আবূ দাউদ 
SS NA EEC EGC i EAH 

Lal) Ls 
১৮৩৪ । উ্মুল হুসাইন (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, বিদায় হজ্জে আমরা নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ্জ করলাম । আমি উসামা ও বিলাল (রা)-কে 
দেখলাম, তাদের একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্্রীর লাগাম ধরে 
আছেন এবং অপরজন ‘জামরাতুল আকাবায়' কংকর নিক্ষেপ করা পর্যন্ত তার কাপড় তুলে 
নবী (সা)- জাগ থেকে আড়াল করছেন। 


8 PC f ie 


অনুচ্ছেদ-৩৬ ঃ মুহরিম ব্যক্তির রতমোক্ষণ করানো 


EEA TE 


be ln on re be OO Ci IED OY LL Ct - -\Aro 
Hy le th la pt AU pl 2 mals, HA 
EE 


১৮৩৫ ৷ ইবনে আবাস (রা) থেকে বর্ণিত। নৰী স্যান্যাহ আলাইহি ওয়াসাল্লাম ইহরাম 
অবস্থায় রক্তমোক্ষণ করিয়েছেন।- ' 


eee sere ERLE 


Eyl yb 2 Cis tes hb soll Gis NAT 
ALi La di I HAL pl pe Lape ba tO 
HE be ed, La toe Sas Sal 
১৮৩৬ । ইৰনে আব্বাস (রা) থেকে' বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
তায় জে দরে কাযা হাম ঘরযুয ওর যার বুজায় কংযোছ। | 


yh af 


A FEEL ss UE LA Sa Gis - \AYY 


“es 


TE L052 00 os SEs be fa pin ot 
EE + ie A ELD OBO PACE 
করিণে ইহরাম অবস্থায় তার পায়ের উপরিভাগে রক্তমোক্ষণ করিয়েছেন। ইবনে আবু 
আরবা (র) কাতাদা (র) থেকে এটিকে মুরসাল হাদীসরূপে বর্ণনা করেছেন। 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ৭৩ 


efeo #2 eo 8 


trl ISS PL 
জনুচ্ছেদ-৩৭ $ মুহরিম ব্যক্তির সুরমা ব্যবহার করা 


as e- ef e -e ces eee ° cee 46 
A 02 292 be GU CS Ie ns Sl Gis —\AYA 
obese eco sos -s eros or 
CEL ai p23 dll ate bo ak GEA Yn ps Ct be 


¢ 8 e aed 3 


A CS OCI Cut mE 


EO NEL ON EAE LEA 


TTS 
CEA EE EERIE PE S550 KEE ROSIE CEE 
মা‘মারের চক্ষুতদ্বয় রোগাক্রান্ত হলো। তিনি আবান ইবনে উসমান (রা)-এর নিকট জানতে 
চেয়ে পাঠালেন, এখন কি কয়া যায়? সুফিয়ান বলেন, এ সময় তিনি (আধান) ছিলেন 
আমীরুল হজ্জ ।'তিনি বললেন, ‘সাবার’ নামক তিতা গাছের রস চোখে দিয়ে ব্যান্ডেজ 
করে দাও। কেননা আমি উসমান (রা)-কে এ সংক্রান্ত বিষয়ে রাসূলুল্লাহ সান্মান্পাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস বর্ণনা করতে শুনেছি। 


72e 3090 CE MEE 


Mall on Tell NA rl rule Lis ্ ~\AYA 
all Sh EL Te Ab SELL Ll) 
১৮৩৯ ৷ নাফে' (র) নুবাইহ্‌ ইবনে ওয়াহব (র) থেকে পূর্বোল্লেখিত হাদীসটি বর্ণনা করেছেন। 


ese 


Lain opal ol 
অনুচ্ছেদ-৩৮ CUES SOA LAE 


UAE Te 04 a0 it 06 


ES EG LAL 


“#06 “erg ee “eee 


eR nl St DE EC LS Gi, 


ULL LN dais 9 a JE 1 ~~ 


-e- 8 ce ec se oe oe PAD EES seo se 


bn ii ia sail yl ll alts bral 
UE 1 0 ES Aa GEER Lia CS SOE 


‘ef 6” 2 70° ect e . 0 


www.pathagar.com 


৭৪ সুনান আবূ দাউদ 


UG hah Sy LS i La ale tl Le alt J bl 
UGH ul, I As lilbi sll SEE yi on 
ll UAL ly le ai JG al ole a play 

ais fy ign JG ly Ce Lil i CA, 
১৮৪০ । ইবরাহীম ইবনে আবদুল্লাহ ইবনে হুনাইন (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । 
আবদুল্লাহ ইবনে আব্বাস ও আল-মিসওয়ার ইবনে মাখরামা (রা)-র মধ্যে আল-আবওয়া 
নামক স্থানে মতানৈক্য হলো । আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বললেন, মুহরিম ব্যক্তি 
মাথা ধুতে পারে। কিন্তু মিসওয়ার (রা) যখললেন, মুহরিম ব্যক্তি মাথা ধুতে পারে না। 
সুতরাং আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) আবদুল্লাহ ইবনে ছনাইনকে এ বিষয়ে জানার জন্য 
আৰু আইয়ুব আল-আনসারী (রা)-এর নিকট. পাঠালেন । তিনি গিয়ে তাকে দুই খুঁটির 
মাঝখানে একখানা কাপড়ের আড়ালে গোষূল করতে দেখলেন । তিনি (আবদুন্তাহ ইবনে 
হুনাইন) বলেন, আমি তাকে সালাম দিলে তিনি জিন্তেস করলেন, তুমি কে? আমি 
বললাম, আমি আবদুন্ধাহ ইবনে হুনাইন। আবদুন্মাহ ইবনে আব্বাস. (রা) আমাকে 
আপনার কাছে জানতে পাঠিয়েছেন যে, ইহুরাম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসান্পাম কিভাবে তার মাথা ধৌত করতেন? তিনি (ইবনে হুনাইন) বলেন, আবু 
আইয়ুব (রা) তার হাত কাপড়ের উপর রেখে তা নিচু করলেন, এমনকি আমি তার মাথা 
দেখতে পেলাম । এরপর তিনি একজন লোককে, যে তার দেহে পানি -ঢালছিলো, বললেন, 
পানি ঢালো। সে পানি ঢালতে থাকলো । তিনি তখন দুই হাত দিয়ে মাথা কৃচুলিয়ে হাত 
দু'খানা একবার সামনে আনলেন, আবার পিছনে নিলেন। অতঃপর বললেন, আমি এভাবে 
তাকে করতে দেখেছি। 


2 ঠাপ 


SENT হমিম ব্য্ডি ডি বিরহ কর লাযে? 


Ens 2 CS be pal be UC be ll CS - —-\AE\ 
on ole oc SU NL al oe GF A BUSAN tt 
bl sol tl ol Las coll li Lay SL dL ole 
WS ALS SIL Nt or Ln LEE bh Ll i 


sep Looe se 


i: BEG EOE LAO 


www.pathagar.com 


হচ্ছের নিয়ম-কানুন ৭৫ 


১৮৪১ । আবদুদ্‌-দার গোত্রীয় নুবাইহ ইবনে ওয়াহব (র) থেকে বর্ণিত। উমার ইবনে 
উবায়দুন্লাহ জনৈক ব্যক্তিকে আবান ইবনে উসমানের কাছে পাঠালেন, আমি (আমার পুত্র) 
তালহা: ইবনে উমারকে শাইবা ইবনে জুবাইরের কন্যার সাথে বিবাহ দিবার ইচ্ছা ' 
করেছি। এ সময় আবান ছিলেন আমীরুল হজ্জ এবং তারা উভয়ে ছিলেন মুহরিম। 
আমার. একান্ত ইচ্ছা আপনি এ অনুষ্ঠানে উপস্থিত থাকুন। আবান উমারের এ প্রস্তাব 
প্রত্যাখ্যান করে বললেন, আমি আমার পিতা উসমান ইবনে আফফান (রা)-কে বলতে 
শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ মুহরিম ব্যক্তি ইহরাম 
অবস্থায় নিজেও বিবাহ করতে পারে না এবং বিবাহ করাতেও পারে না । 


টীকা ৪ হানাফী উলামাদের মতে ইহরাম অবস্থায় বিবাহ করা জায়েয, সহবাস জায়েয নেই । তবে বিবাহ . 
না করাই উত্তম (অনু.)। 


6- ofe 


CS MESS Dias 2 Gln LG Lilia —\AEY 
ES EI OE 
UE Ela NIG Bl SLL bl GUS 0 


LE) 


bY I 
১৮৪২ । উসমান (রা) থেকে বর্ণিত, রাসূলুন্মাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন... এরপর বর্ণনাকারী উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে এ 
কথাটুকুও বর্ধিত করেছেন যে, “বিবাহের প্রস্তাবও দিতে পারবেনা'। 


“ec # 


2 be IS CSS Yell 2 Cis -\Aéy 
ECE FS Led oh L33 be bli 0 Bee be sgl 
os sy cle il La adit Jes C2 55 IG La oi be 

‘Six 01s 
১৮৪৩ মায়মূনা (রা). থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম আমাকে ‘সারিফ’ নামক স্থানে বিবাহ করেছেন। সে সময় আমরা উভয়ে 
হালাল (ইহরামমুক্ত) ছিলাম ৷. 


ee edie ec Bes 


Lapis ie Ll oe 5 le Lin Gua Liss NAL 
Lee tos le Loko bl nl pal oe 


Ld oor 


‘~~ Fr 
১৮৪৪ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম 
অবস্থায় মায়মূনা (রা)-কে বিবাহ করেছেন। 


www.pathagar.com 


৭৬ সুমান আবূ দাউদ 


টীকা. £ হযরত মায়মূনার বিবাহ ইহরাম অবস্থায় হয়েছে নাকি ইহরামমুক্ত অবস্থায় হয়েছে এ বিষয়ে: 
বিশেষজ্ঞদের মধ্যে বিস্তর মতভেদ রয়েছে (অনু.)। 
GS oh a ALLE CED UBL El ELD VALS 
Jal oh aia be Je tye Lal 0 Vell be GULL 
+> say ae FS i le fe Ms 
১৮৪৫ ৷ সাঈদ ইবনুল মুসায়্যাব (র) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) এর 
ইহরাম অবস্থায় মায়মূনা (রা)-র বিবাহ হওয়ার বিষয়ে ইবনে আব্বাস (রা) সন্দেহে 
পতিত হয়েছেন। 


Pll tall Lk Lil 
অনুচ্ছেদ-৪০ REE CECE EEE 


Aes “6 ese fee 


pal oe Le os OUL CES I os Jan EBLE =AAE 
Ye HE EL REG in ote igi ae od Bape 


so #0 


TL RR 


foto # or 0 


sill Akl, 
১৮৪৬ । সালিম (রা) থেকে তার পিতার সূত্রে বর্ণিত মুহরিম ব্যক্তি কোন্‌ কোন্‌ প্রাণী 
হত্যা করতে পারে, এ ব্যাপারে নৰী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা 
হলো । তিনি বললেন ঃ বিছা, কাক, ইঁদুর, চিল ও খ্যাপা কুকুর । এ পাঁচ প্রকারের জস্তুকে 
ইহরাম অবস্থায় কিংবা ইহরাম ব্যতিরেকে অথবা হেরেম এলাকায় বা হেরেমের বাইরে 
কেওঁ হত্যা করলে কোন দোষ নেই । 
Leet SD Tel SO Gn oe oe CS - —\AEYV 
ul SE ol G2 ple fl be SS 2p AT 5 Se 0 


2 od BE lis si UGH ole dr he dt Uy 


sia) A, Ur, ills oA | 


১৮৪৭ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন £ সাপ, বিছা, চিল, ইঁদুর ও খ্যাপা কুকুর- এ পাঁচ প্রকারের প্রাণী হারাম 
এলাকায় হত্যা করা বৈধ । 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ৭৭ 
ETT ET fb REE CSS AEA 


ee te #80 


OO TIO Et NSD 
Cl, Uk Ys lA aio Gt As ooially Lal JU 

isd ill “Gall 
১৮৪৮ । আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত । মুহয়িম ব্যক্তি কোন্‌ কোন্‌ প্রাণী 
হত্যা করতে পারে, নবী সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে জিজ্ঞেস রুরা 


হলো। তিনি বললেন ঃ সাপ, বিছা, ইঁদুর, খ্যাপা কুকুর, চিল এবং আক্রমণকারী হিংস্র 
জন্তু । আর কাকের প্রতি কিছু নিক্ষেপ করে তাড়ানো যাবে, হত্যা করা যাবে না। 


অনুচ্ছেদ-৪১ ঃ খুহরিম ব্যক্তির শিকার কর থাণীর গোশত খাওয়া 


“fe ees ENE fe ty 


ES be rk OF DUAL BST DE bn Loe CED MAS 
LUG sl be Sal oh ate oh GUS Late ght 
br 2 LULU lat sll le GUE Uk Sl 


Ab ion ae dla tay li [Ene TUE) Jali 


ee epee “POF 


be EA ai AS ORY CI ESS sas Jw 0 


e 988 Ld EAL 


le UGG Pon BU VD C3 syaabl JG YSU AGG oss 
da ds Lil tl im Eb be dns 
bl 20 to sts US 5 Hl sl OE 

ALS NG UL, 


EE RE SOE CEE PET TEAL 

আ্াল-হাসির (রা). ছিলেন তায়েফে উসমান (রা)-এর প্রতিনিধি । তিনি (হারিস) উসমান 
(রা)-এর জন্যে থাবার তৈরী -করালেন, তন্মধ্যে ছিলো চকোরী ও চকুরের ছুযাল ও 
ইয়া'কীৰ (এক ধরনের পাখি) এবং নীল গাভীর গোশ্ত । অতঃপর তিনি আলী ইবনে 
আবু তালিব (রা)-কে ডেকে আনার জন্য লোক পাঠালেন । লোকটি তার নিকট আসলো, 


www.pathagar.com 


ঞ্ সুনান আবু দাউদ 


তখন তিনি (আলী) উটের জন্য গাছ থেকে পাতা পাড়ছিলেন। তিনি হাত থেকে পাতা 
ঝাড়তে ঝাড়তে যিয়াফতের স্থলে আসলেন। তারা তাকে বললেন, খাওয়া আরম্ভ করুন । 
তিনি বললেন, এটা এমন ব্যক্তিদেরকে খেতে দিন যারা ইহরামমুক্ত।. কেননা আমরা 
মুহরিম। অতঃপর আলী (রা) উপস্থিত আশজা' গোত্রীয় লোকদেরকে শপথ দিয়ে 
বললেন, তোমরা কি অবগত নও যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লান্পাছ আলাইহি 
ওয়াসাল্লামকে. জংলী গাধার গোশত হাদিয়া দিয়েছিল, তখন তিনি ইহরাম অবস্থায় 
ছিলেন, তিনি তা খেতে অস্বীকার করেছিলেন? তারা বললো, হা। 
টীকা $£ ‘হাজাল'’ এক প্রকারের পাখি, কবুতরের সমান, তার ঠোঁট ও পায়ের রং লাল, ফার্সি ভাষায় 
‘করক’ এবং হিন্দিতে ‘চকুর' রলা হয়। “ইয়াকিব’ এয় পুরুষ জাতি (অনুযাদক)। 
Abe ILD CES Vell bs ce CL hl CHS - \Ao. 
ol ale api) 20 Sl ae nil or sl be 
LL a ae dls Ly le tl Le dt J 
UG > Cc JG, 
১৮৫০ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, হে যায়েদ ইবনে আরকাম! 
তুমি কি অবগত আছো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্পামকে একটি শিকারী 
প্রাণীর এক টুকরা গোশত উপটৌকন দেয়া হয়েছিলো এবং তিনি তা গ্রহণ না করে এই 
Bil SEIN abs ASR HARA hl 


fer LC 


EE MRE EEE 
EES Lt iit 


lor oll E05 51 905 wal JUG ol al ko 

LOL BIC EE ay le ule dd 
১৮৫১। জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি $ স্থলের শিকার তোমাদের জন্য আহার 
করা ততক্ষণ পর্যন্ত হালাল যতক্ষণ পর্যন্ত তোমরা (মুহরিম অবস্থায়) তা শিক্কার না করে 
থাকো অথবা কেবল তোমাদের উদ্দেশ্যেই কোনো (ইহরামবিহীন) ব্যক্তি শিকার না করে 
থাকে। ইমাম আবু দাউদ (র) বলেন, যখন নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 
পরস্পর বিরোধী হাদীস বর্ণিত হয় তখন সেটাকেই প্রাধান্য দিতে হবে যেটি সাহাবারা 
গহণ করেছেন। 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ৭৯ 


_টীকা ঃ বত্ধৃত মুহরিম ব্যক্তি যদি নিজে শিকার না করে বা অন্যকে শিকার করতে আদেশ না করে বা 
তাকে ইশারা-ইঙ্গিত বা সাহায্য-সহযোগিতা না করে বা মৌখিক কিংবা অন্য কোনো অঙ্গের দ্বারা শিকার 
দেখিয়ে না দেয় ইত্যাদি । এমতাবস্থায় যদি কোনো ইহরামমুক্ত ব্যক্তি শিকার করে মুহরিমকে হাদিয়া 
দেয়, তা খাওয়া তার জন্য জায়েয (অনু.) ৷ 


|] 
le 2A 3 be AL be lcs on dll pe CS ~\AoY 
sees 


BLASTS Ul Co pl be Until tl aah pt 
IS cia May le i la Js ea GEL LLES Ll 


EEN 


Ep TE Se Sih pari 5 


2p nat tit, ie RTE ‘i 


dr La ad Js Al A Le USGL Cal 


EE "ied dn La du UE EEA Ul pans ls pls 
US LEME os CC JEG ws te WL 


১৮৫২ । আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি (হজ্জের উদ্দেশ্যে) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। মন্কার কোন রাস্তা অতিক্রমকালে তিনি তার কিছু 
মুহরিম সঙ্গীসহ পেছনে-রয়ে গেলেন ৷ তিনি ছিলেন ইহ্রামবিহীন । অতঃপর তিনি একটি 
জংলী গাধা দেখতে পেয়ে নিজের ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করলেন ৷ তাঁর চাবুকটি নীচে 
পড়ে গেলে তিনি তার সঙ্গীদেরকে তা তুলে দেয়ার অনুরোধ করলেন । কিন্তু তাদের কেউ 
তা তুলে দেননি। এরপর তার তীরটি তুলে দেয়ার অনুরোধ জানালে তাও দিতে তারা 
অস্বীকার করলেন। অবশেষে তিনি নিজেই তা তুলে নিলেন এবং গাধাটিকে আক্রমণ 
করে হত্যা করলেন । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাধীদের মধ্যে কেউ 
কেউ তার গোশত খেলেন, কিন্তু. কেউ কেউ তা খেতে অস্বীকার করলেন। অতঃপর মখন 
তারা রাসূলুল্লাহ সাল্মান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্র হলেন, তখন তাকে এ 
ব্যাপারে জিজ্ঞেস করলেন। তিনি বললেন £ এটা তোমাদের খাবারযোগ্য, আল্লাহ 
তা'আলাই তোমাদেরকে এটা খাবার ব্যবস্থা করে দিয়েছেন। 


ৰুণ ত 


ll 


SL, 1,21 rl 
অনুচ্ছেদ-৪২ $ মুহরিম ব্যক্তির পঙ্গপাল শিকার করা 


esse oe #8 [) LEN Md 


LUD oh ora ba ILD GEL tie es CHL - —\AoY 


www.pathagar.com 


TEE EE UL OL A 
dl ae Se lal 
১৮৫৩ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ 
পঙ্গপাল হচ্ছে সামুদ্রিক শিকার । 
aloe phd on F be Soll ne Las Suwa Gia —\Aot 
ED DG lh bre Le ELT Eh i bl 
US EEG Lal YF i SU Ua byte SA hi ra 
KE ACES ATA CO 3 M0 KE NEC RE TEE lle 
ras es > olnsally a otal 2 Sots 909 Ci 
১৮৫৪ । আৰু ছরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা পঙ্গপালের এক বিরাট 
দলের মধ্যে পৌছলে জনৈক ব্যক্তি তার চাবুক দ্বারা সেগুলোকে আঘাত করতে লাগলো, 
অথচ সে ছিলো সুহরিম । কেউ বললো; মুহরিমের জন্য এটা করা উচিত নয়। অতঃপর 
তিনি নবী সান্মান্পাহু আলাইহি ওয়াসান্পমকে তা জানালে তিনি বলেন £ এটা তো 
সামুদ্রিক শিকার । (রাবী বলেন) আমি আবু দাউদকে বলতে শুনেছি, আবুল মুহাযযিম 
হুদ পয দুলি ছয় বহি চলর হানি যহত । 


in ras (ES sxx Ce Jalal fo PE Lia —\Aoo 


rl Me Sr IAN YG AS be pl fl be UE 
“১৮৫৫ । কা'ব (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, পঙ্গপাল হচ্ছে সামুদ্রিক শিকারের অন্তর্ভুক্ত 


HATO 

অনুচ্ছেদ-৪৩ $ ফিদ্য়া (ভুল-ক্রুটির কাফফারা) সংক্রান্ত বর্ণনা 

be Al AE be olallt ME be Ln i as CELL Ao 
ble 02 oS be LM fl 2 A ie be LU 
i VEE ACE RS ELE NAAT dir ta di Vy 


salts ob «ule hot dtl 5 5 U3 Lt Fa ah 
al LS abl si oll Rd Mi Ef 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ৮১ 


১৮৫৬ । কা'ব ইবনে উজরা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম হুদাইবিয়ার সময় তাকে অতিক্রম করাকালে বললেন $ তোমার মাথার 
উকুন কি তোমাকে কষ্ট দিচ্ছে? তিনি বললেন, হা । নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন ঃ$ মাথা মুড়ে নাও, অতঃপর একটি বকরী কুরবানী করো অথবা তিন দিন রোযা 
রাখো অথবা তিন সা' খেজুর ছ'জন মিসকীনের মধ্যে বিতরণ করো। 


EEE SS LL A MT NAN 
tice se TUE LA LE LE. URE MEE LE 
ol i nm AAS REA Le oe | 


Kadi Lil oisoldUGAL ee reali 
LS ba cl cite REE 
CSL il 


১৮৫৭ । কা'ব ইবনে উজরা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে বললেন £ তুমি চাইলে একটি (বকরী) কুরবানী কয়ো অথবা 
তুমি চাইলে তিন দিন রোযা রাখো অথবা তুমি চাইলে তিন সা খেজুর ছ'জন 
মিসকীনকে দান করো। 


freose PEE 


ras bias ols ue GS all onl GES ~\ASA 
be be El al BA A pS bn Lis LES 
XG a HOE LAD IAS Ve aa fle 

C55 Lal JY JG ps Dl YG Lanll LS Lal bn 
Kon OSL is le ba pal Ses Si oli 


toil 
১৮৫৮ কাব ইবনে উজ্ঞরা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম হুদাইবিয়ার সময় তার পাশ দিয়ে গেলেন... অতঃপর রাবী পূর্ণ ঘটনা বর্ণনা 
করলেন। তিনি (রাসূলুল্লাহ সা.) জিজ্ঞেস করলেন £ তোমার সাথে কুরবানীর পশু আছে 
কি? তিনি বললেন, না । তিনি বললেন $£ তাহলে তিন দিন রোযা রাথোঁ অথবা তিন সা' 
খেজুর হু'জন মিসকীনের মধ্যে বিতরণ করো, যেন প্রত্যেক দু'জন মিসকীন এক সা' 
হিসাবে পায়। 


La 2 Sl al Se EAC Ma in Li GSS —\AoA 


www.pathagar.com 


৮২ সুনান আবূ দাউদ 
sl ly AULA LOE Te nm A Le Lai 


occ 0s eed ewe eae 


54 Gace oily ald Le dnl si 
১৮৫৯ । কা'ব ইবনে উজরা (রা) থেকে বর্ণিত । তার মাথায় কষ্ট দেখা দিলে তিনি মাথা 
মুড়ে ফেলেন । নবী সাল্লাল্লাছ আলাইহি ওয়াসান্াম তাকে একটি গরু কুরবানী করার 
নির্দেশ দিলেন। 


nl oe aloe Pi Gi ai On La Lis - \AYTL, 


EO ESO OE oS UN J 
NEE LE NEO 
TE ou Es Se Ee RAAT tht de dn Je Ee By Ll 


Gee IR EES 


dt de CCN REE tf ha 


ahi 'si obi LS ay LN, GAN UIs be 


fer 14 Lo 2 SE 


ESO AE EOE RET 


১৮৬০ । কা‘ব ইবনে উজরা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি হুদাইবিয়ার বছর 
রাসূলুল্লাহ সান্পান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমার মাথায় উকুন 
জন্মেছিলো, এতে আমি আমার চক্ষু নষ্ট হয়ে যাবারও আশংকা করেছিলাম । ঠিক এ সময় 
মহান পরাক্রমশালী আল্লাহ নাযিল করলেন, “তবে যে ব্যক্তি পীড়িত হওয়ার কারণে 
অথবা মাথায় কোনো প্রকার কষ্টদায়ক ব্যাপার থাকার কারণে মাথা মুড়িয়ে নেয়, 
ক্ষতিপূরণ হিসেবে তার রোযা রাখা অথবা ফিদ্্‌য়া দেয়া বা কুরবানী করা বিধেয়” 
(বাকারা £ ১৯৬) ৷ অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে 
বললেন ঃ মাথা মুড়ে ফেলো এবং তিন দিন রোযা রাখো অথবা এক ফারাক কিশমিশ 
ছ'জন মিসকীনের মধ্যে বিতরণ করো অথবা একটি বকরী কুরবানী দাও । তিনি (কা'ব) 
বলেন, অতএব আমি আমার মাথা মুড়িয়েছি এবং কুরবানী করেছি। 


PA MEY) eee 8 


A bh LG be ADVE bo lie GAL —\AT) 


L L 


A be LA Dh AD LL SE bpd UL 5 pp 

TEE CERF STE GS PEE TE GO 
১৮৬১ ৷ কা‘ব ইবনে উজরা (রা) থেকে বর্ণিত... পূর্বোক্ত হাদীসের অনুরূপ । তবে এতে 
আরো আছে ঃ এর যে কোনটি তুমি করতে পারলে তা তোমার জন্য যথেষ্ট হবে। 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ৮৩ 
las - সঁ। L 


অনুচ্ছেদ-৪8 £ পথিমধ্যে অবরুদ্ধ বা বাধাপ্রাপ্ত হলে 


EE 2 Spall CS te 2 LED Ye LES -\AY 
plaid pre CA UG Loe ie iS lo 
UU E52 5 5 be Hs cle tlt cl alt US UG YG 
BA Ll nls SAIL Le ke JG LG tn El ley 
(Ge YEG Us be 


১৮৬২ । 'ইকরিমা (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি হাজ্জাজ ইবনে আমর 
আল-আনসারী (রা)-কে বলতে শুনেছি, রাসুলুন্মাহ সাল্মান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন £ যে (হজ্জে গমনকারী) ব্যক্তির চলার পথে পা ভেঙ্গে যায় অথবা সে খোৌড়া হয়ে 
যায় সে (কোনো প্রকারের ফিদ্‌য়া ব্যতীত) হালাল হতে অর্থাৎ ইহরাম খুলতে পারে। 
অবশ্য তাকে আগামীতে হজ্জ করতে হবে। ইকরিমা (র) বলেন, পরে আমি ইবনে 
আব্বাস ও আবু হুরায়রা (রা)-কে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তারা উভয়ে বলেন, 
EE 


wie GED YG LL SRA SSA Las CES - -\AM 
UE Ee LO 
JG. Y SEL dl La Soe sk op Eline ilo 


JU stn al JU. ae Si a Si Eo 3 LS ine 


axa GS 
১৮৬৩ । আল-হাজ্জাজ ইবনে আমর (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন $ যার পা ভেঙ্গে যায় অথবা যে খৌড়া হয়ে যায় অথবা ব্যাধিগ্রস্ত হয়... 
অতঃপর রাবী পূর্বে বর্ণিত হাদীসের অর্থানুযায়ী বর্ণনা করেছেন। 


SEL on ae te LL in Lo Li hii GES - —\AME 
SEE GAL SAL UE JE SSA Sn EG 
pl UAT Lal pL Ti SS IU VE 2 OF 
Eo) VN OR Coe Ae 


54 El cae eee 0 


PEPE ORAS HE) I FSCS] Gas plat Jal dl 


www.pathagar.com 


৮৪ সুনান আবু দাউদ 


ELE EY C224 ill pL Soa ls Lili cas, i oli 
cla dll Ty 0 Gt JA YE AILS lis hE 
re EE LE ICE LENE EL 

Call sae WES APES 
১৮৬৪ । আবু মায়মূন ইবনে মিহরান (র) থেকে বর্ণিত । তিনি বলেন, সিরিয়াবাসীগণ যে 
বছর ইবনুয যুবাইর (রা)-কে মক্কায় অবরোধ করেছিলো আমি সেই বছর উমরা করার 
উদ্দেশ্যে রওয়ানা হলাম । আমার স্বগোত্রীয় ক'জন লোক আমার সাথে তাদের কুরবানীর 
পশুও পাঠালো। আমি সিরিয়াবাসীদের নিকট পৌছলে তারা আমাদেরকে ‘হারাম 
শরীফে’ যেতে নিষেধ করলো। তাই আমি সে স্থানেই সাথের পগ্গুলি কুরবানী করলাম 
এবং ইহরাম খুলে ফিরে আসলাম । আবার যখন পরের বছর আমি আমার উমরা (কাযা) 
পূরণ করার জন্য রওয়ানা হলাম, তখন ইবনে আব্বাস (রা)-এর নিকট এসে এ ব্যাপারে 
তাকে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, কুরবানীর পরিবর্তে কুরবানী দাও। কেননা 
হুদাইবিয়ার বছর লোকেরা যে কুরবানী করেছিলো তার পরিবর্তে উমরাতুল কাযার 
আদেশ করেছিলেন। 


24 offs « 


rE Js ob 
অনুচ্ছেদ-৪৫ £ মক্কায় প্রবেশ করা 


e ef. 0 er sep sees sot g er 


ED RE ENE CE 


fe 


EFT USE EE 


A all 


১৮৬৫ । নাফে' (র) থেকে বর্ণিত । ইবনে উমার (রা) মক্কায় আগমন করলে ভোর পর্যন্ত 
যি-তুয়া নামক উপত্যকায় রাত যাপন করতেন এবং গোসল করে পরে দিনের বেলা 
মন্ধায় প্রবেশ করতেন । আর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা 
করেন যে, তিনি এরূপই করেছেন। 


EAE HOE SA CASE NAV 
sluts Gis c te lie nly Cis 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ৮৫ 


|] 
ees [) Ed “ee “ ech er te + 527408944940 এ" 
Ld Cd el Ld ) 
“gg? 0 a Ed BLE প্ঞ্ণ * eer Be Ed 6 5 $8 
CENCE UE Ef aati 
LOL RA 


in EC EL DESL oie tt an i bl as be 90S 
ANN Ln a E23 lL Un HE 


EE 


lL SLD হু 


১৮৬৬ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত । নবী সাত জলাহ, ওয়াসাল্লাম 
সানিয়্যাতুল উলইয়া দিয়ে মক্কায় প্রবেশ করতেন এবং সানিয়্যাতুস সুফলা দিয়ে মক্কা 
থেকে বের হতেন। আবদুল্লাহ ইবনে জাফর আল-বারমাকীর বর্ণনায় আছে, এ দু'টি স্থান 
ই 


SEN 


Cs th TU ER 

wall yh 2 U9 1 All hb 
১৮৬৭ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী সাল্লান্পাভু আলাইহি ওয়াসাল্লাম 
যুল-হুলাইফার বৃক্ষের পথ দিয়ে মক্কা থেকে বের হতেন এবং যুল-হুলাইফার (মসজিদ) 
মু‘আররাসের পথে মক্কায় প্রবেশ করতেন। 


erep 


EE Ll al Gis al en uy GED NAW 


dE BEGLEY 
ER HR EE EE a, 
PSOE So ERA uk LAST Gas Ute JS ye uk, 
Uy dl Cpl 
১৮৬৮ । আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্মাম (মক্কার উচ্চভূমিতে অবস্থিত) ‘কাদা’ নামক স্থান দিয়ে 
মন্ধায় প্রবেশ করেছিলেন এবং উমরা করার সময় ‘কুদা' নামক স্থানের পথে প্রবেশ 
করেছেন। আর উর্নওয়া (র) কাদা ও কুদা উভয় জায়গা দিয়েই প্রবেশ করতেন এবং 
অধিকাংশ সময় কুদা নামক স্থান দিয়েই গমন করতেন । কেননা এটি ছিলো তার বাড়ির 
অধিক নিকটবর্তী । 


www.pathagar.com 


Ld সুনান আবু দাউদ 


“ons seo oe 


oh gla be Be br GU GED A ] G52 —\AA 
Sols ae dl La Util oe xl be ye 

Ul me C83 USE te JES IC JES 
১৮৬৯। আয়েশা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্পাম যখন 


মঙ্ধায় প্রবেশ করতেন, তখন তার উচ্চভূমি দিয়ে প্রবেশ করতেন এবং নিম্নভূমি দিয়ে 
বের হতেন। 


Ef Bp pho La ol 

অনুচ্ছেদ-৪৬ $ বায়তুল্লাহ দৃষ্টিগোচর হলে দুই হাত উত্তোলন করা প্রসঙ্গে 
UL UG LI alll oe SL LA LL UG Ls 
LAK UGG LL ER EL 2 JA oe dl atl le 
a dl fe Ex Loa LI Yl in ais 142i cl 


Or 4 


Abi ils be tl 
১৮৭০ । আল-মুহাজির আল-মাক্কী (র) থেকে বর্ণিত । তিনি বলেন, জাবির ইবনে 
আবদুল্লাহ (রা)-কে এমন ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞেস করা হলো, যে বায়তুল্লাহ দেখার সাথে 
সাথে দুই হাত উত্তোলন করে। তিনি বলেন, ইয়াহুদী ব্যতীত এরূপ করতে আমি কাউকে 
দেখিনি। আমরা রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ্জ করেছি, কিন্তু 
তিনি এরাপ করেননি । 
Gis aS on UL UBS all Cn place GELS NAV 


LENE 


Sl ih is bE DLA CU) pr tl se be dN Et 
/ ee Ed ts PEA 

sles AG al SIL di Le ol 

ps sp 8, 

১৮৭১ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করে বায়তুল্লাহ তাওয়াফ করলেন এবং মাকামে ইবরাহীমের 
পিছনে দুই রাক‘আত নামায পড়লেন। 


www.pathagar.com 


হজ্জের নিয্মম-কানুন ৮৭ 


OA play Ll hye EELS TAS LAVILDT GELS NAVY 
ph dil sie be ey be Ne BLL Gis YU lil 
let a dS Ci YG EL i ba clo 
aad lel Aa ONS LGC UE 
cdl Es Ss SS ial Al sd Ib SCE 
ss ol Us Ce Ue SL 0 etl 
Las ey dl aa esi ila JG G55 SLAY, JG yess 


80g 6 


ER ner ul Lt, 
১৮৭২ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এসে (প্রথমে) মক্কায় প্রবেশ করলেন, এরপর ‘হাজরে আসওয়াদ’-এর নিকট 
গিয়ে তা চুম্বন করলেন এবং বায়তুল্লাহ তাওয়াফ করেন । অতঃপর সাফা পবর্তের চূড়ায় 
উঠলেন যেখান থেকে বায়তুল্পাহ দৃষ্টিগোচর হয়। মহামহিম আল্লাহ যতটুকু চাইলেন তিনি 
দুই হাত উত্তোলন করে তার যিকির করলেন এবং তিনি দু'আ করলেন। আবু হুরায়রা 
(রা) বলেন, এ সময় সিঁড়ির পাথর তার নীচে ছিলো। হাশিম (র) বলেন, সেখানে তিনি 
আল্লাহর প্রশংসা করেন এবং তীর ইচ্ছামত দু'আ করেন। 
টীকা $ ‘আল-‘আনসাব' শব্দের বিভিন্ন অর্থ হতে পারে। (ক) এ পাথর যা পর্বতে আরোহণ করার সময় 
সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয়। (খ) মূর্তি বা প্রতিমা, অর্থাৎ তিনি কাফিরদের মূর্তির ওপর দাড়িয়েছিলেন। 
(গ) শব্দটি ‘আনসার’ অর্থাৎ তিনি পর্বতে আরোহণ করার প্রাক্কালে.আনসারদের লোকেরা তার কথাবার্তা 
শোনার জন্য সমবেত হয়েছিলো । কিন্তু তিনি তাদেরকে নীচে রেখে আরো উপরে চলে যান (অনু.)। 


অনুচ্ছেদ-৪৭ £ হাজরে আসওয়াদে চুমা দেয়া 

be tal oe UML GS LS GELS -\AvY 
Lil ul! : Ll ae ve ny 2 ple ye All 
Us EA ATT HS LS TO LLG ILLS Ui lel PER 


১৮৭৩ । উমার (রা) থেকে বর্ণিত। তিনি হাজরে আসওয়াদের কাছে এসে তাতে চুমা 
দিয়ে বললেন, আমি নিশ্চিতভাবে জানি যে, তুমি একটি পাথর, তোমার উপকার বা ক্ষতি 


www.pathagar.com 


৮৮ সুনান আবু দাউদ 


করার কোন ক্ষমতা নেই । আমি যদি রাসূলুল্লাহ সান্পান্াহু আলাইহি ওয়াসাল্লামকে 
তোমায় চুমা দিতে না দেখতাম তাহলে আমি কখনো তোমাকে চুমা দিতাম না। 

টীকা $ জাহিলিয়াতের যুগে এ পাথরকে উপকারী বা অনিষ্টকারী ধারণা করা হতো । তাই তারা এটাকে 
চুমা দিতো । উমার (রা) যখন চুমা দিচ্ছিলেন, সে সময় ওখানে অনেক নও মুসলিম উপস্থিত থাকায় তিনি 
চুমা দেয়ার উদ্দেশ্য প্রকাশ করেছেন। যেন লোকেরা ইসলাম-পূর্বের ধারণা পাল্টিয়ে নেয় (অনু.) । 


GEL ol CL 

অনুচ্ছেদ-৪৮ ঃ£ রুকনগুলোকে চুমা দেয়া 

be ot onl oe Sd CES EAL BI ol ES NAVE 

is le di Le J MUG a onl 2 
ORD EAYN ll 

১৮৭৪ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, দু'টি রুকনে ইয়ামানী ব্যতীত 

দেখিনি। 

oe CEE Ei ssl ue Gysi J ts Ma G52 ~\AVo 


~~) tL Joy VETS pil pa pL be Gopi 


ES bl Last BS Lit ly ak UU Sb La 


os es g oe 


UL ES Ul Hl ele i a alt J bn ha Saas 
sel til CLS WEL ede da dd 

ww Yi all sos nll Silo Yall sel 
১৮৭৫ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি আয়েশা (রা)-এর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে 
বলেন, ‘হাতীমের’ কিছু অংশ বায়তুল্পাহর অংশ । তাই ইবনে উমার (রা) বলেছেন, 
আল্লাহর শপথ! আমার বিশ্বাস, আয়েশা (রা) নিশ্চিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট থেকে একথা শুনেছেন। সুতরাং আমার মনে হয়, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদের নিকটস্থ দু'টি রুকনে (রুকনে শামী 


দু'টি) চুমা খাওয়া পরিত্যাগ করেছিলেন এজন্য যে, তা ঘরের মূল ভিটির অন্তর্ভুক্ত ছিলো 
না। আর লোকেরাও এজন্যই হাতীমের পেছন দিয়ে তাওয়াফ করে। 


[MEd $e . [ [) ® oc eer (e eeee ec tg- 2 “6” 
|| | ee | * . eh —\ 
uf J 3৩ ০2 x2 2 ST ft ss Ll Jiws C42 AV 


www.pathagar.com 


হঞ্জের নিয়ম-কানুন ৮৯ 
BLOG BS GI 2 


we LS Ju : 0 Rin SI BC ton pt 


LAAs by 


SE EE HE EEE ST OTE ওলা দাদ সণ ইহ 


ওয়াসাল্লাম প্রত্যেক তাওয়াফে রুকনে ইয়ামানী এবং হাজরে. আসওয়াদে চুমা দেয়া 
পরিহার করেননি । তিনি (নাফে') বলেন, তাই ইবনে উমার (রা)-ও তা করতেন। 


2 alyhll: cL 
অনুচ্ছেদ-৪৯ £ ফরয তাওয়াফ আদায়ের বর্ণনা 


“#2 sot ee + oe fee 


CE NE OLS GE ENE IA 
ATE CET UE HT Ul 
os SAME se 
১৮৭৭ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম একটি উটের উপর আরোহণ করে তাওয়াফ করেছেন এবং লাঠি দিয়ে হাজরে 
আসওয়াদ স্পর্শ করেছেন। 
টীকা ৪ হাজরে আসওয়াদে মুখ লাগিয়ে চুমা দেয়াই উত্তম। তবে যদি খুব ভিড় থাকে তাহলে লাঠি বা 
ছড়ি হাজরে আসওয়াদের সাথে লাগিয়ে তাতে চুমা দিলেও চলে । এমনকি লাঠি বা ছড়ি ঘারা স্পর্শ করাও 


যদি সম্ভব না হয় তাহলে হাজরে আসওয়াদের প্রতি হাত ছারা ইশারা করে, সেই হাতে চুমা দিলে তাও 
যথেষ্ট হবে (অনু.)। 


Al ns nye GEL Al gree 2 Glas GED NAVA 
EE CR TRE TF CE RD 
eon pC tat Bee he 

AUB GT SIG os OR SEAMED ons 
১৮৭৮ । সাফিয়্যা বিনতে শাইবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের বহর 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ হওয়ার পর তার উটে আরোহণ করে 
বায়তুল্লাহ তাওয়াফ করলেন এবং তার হাতের লাঠি ছারা হাজরে আসওয়াদে মুমা 
‘দিলেম তিনি (সাফিয়্যা) বলেন, আমি তখন তার দিকে তাকিয়ে দেখছিলাম । 


www.pathagar.com 


-“ ses es 


YS SLES dG ae oss Lia —\AVA 
SEEMS Rll 3s le FUP: be pale ERO CRG 


ule dL Gye a le tt La NEAT UG Sik) 
EOE AD BL NLL Gs EM LS cla, 


lal) le Ws Gb 5: Sally Bast dl 


eee 


১৮৭৯ । আবুত তুফাইল (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লামকে তার সাওয়ারীর উপর আরোহিত অবস্থায় বায়তুল্লাহ তাওয়াফ করতে 
দেখেছি । তিনি তীর লাঠির দ্বারা হাজরে আসওয়াদ স্পর্শ করে পরে তাতে চুমা দিয়েছেন। 
মুহাম্মাদ ইবনে রাফে‘-এর বর্ণনায় আরো আছে £ অতঃপর তিনি সাফা এবং মারওয়ায় 
ER UT 


° 84 A897 04 


drial oi A BRACES 
Al, b Wat sy Se ps ins tc 
AEE li bl LOT Gary wl 
১৮৮০ । জাবির ইবনে, আবদুল্লাহ (রা) বলেন, বিদায় হজ্ধে নবী সান্পান্তাহ -আলাইছি 
ওয়াসাল্লাম নিজের সাওয়ারীর উপর আরোহণ করে বায়তুল্লাহ তাওয়াঙ্ক এবং সাফা ও 
“মারওয়া সাঈ করেছেন, যেন লোকেরা তাকে দেখে, তাঁর কাজকর্মগুলোর প্রতি দৃষ্টি দেয়, 
তাঁর সম্পর্কে সুপরিজ্ঞাত থাকে এবং প্রয়োজনীয় মাসয়ালাগুলো জিজ্ঞেস করে নেয়। 
ত 


LE BPO LAL 2 


PN be ‘J cesses HE Tnd TE EE 
AL ln te dG Ht i 2 CE ols 


ec ss 


v8 le Al Ll la, cle GUS Sn IA KEANE 


fr Ne SPE 1 OE RE 


১৮৮১.৷ ইবনে আব্রাস (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ যান্মাল্পাছ আলাইহি ওয্মাসান্লাম 
অসুস্থ অৱস্থায় মক্কায় আশমন করলেন, তিনি তার সাওয়ারীসত্ব উপর .আরোহ্গ. করে 
তাওয়াফ কর্েচ্ছেন। যখনই তিন্দি রুকনের. নিরুট জ্বাসতেন তথন লাঠির দ্বারা হাজরে 


www.pathagar.com 


হচ্ছের নিয়ম-কানুন ৯১ 


আসওয়াদ স্পর্শ করতেন। তাওয়াফ থেকে অবসর হওয়ার পর তিনি এক জায়গায় উট 
বসিয়ে দুই রাক'আত নামায পড়লেন। 


ol Do Se ae be AL be al CEs -\AAY 


3200 


LL He CLs gl Sit A be pb pr Boe be By 
dS da LG ils Ol ule a 


alll fas bn sb IU Ss ET 
Lie ly ole w in Le ds LS Ot, 


eof eo 


SLL Eg EOL alti si 


১৮৮২ । নৰী সাল্লান্সাহ আলাইহি ভয়াসান্ামের স্ত্রী উন্মু সালামা (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার অসুস্থতার কথা 
বললাম এবং এ কারণে তাওয়াফ করার অসুবিধার অভিযোগ করলাম । তিনি বললেন, 
তুমি সওয়ারীতে আারোহণ করে লোকদের পেছনে পেছনে তাওয়াফ করো ৷ তিনি বলেন, 
আমি সেভারেই তাওয়াফ করলাম.।. আর তখন রাসূলুল্লাহ সান্মান্াহু আলাইহি ওয়াসাল্লাম 
বায়তুন্তাহর এক পাশে নামায পড়ছিলেন এবং তিনি “ওয়াত-তুরি, ওয়া কিতাবিম 
মাসতূর” সূরাটি পড়ছিলেন। 


Slip tna | 
অনুচ্ছেদ-৫০ £ তাওয়াফকালে কাধের উপর চাদর রাখা 


ses 


Opa ps3 pl pk DUR CYB 228 bt LS, CHD LAr 


Ua Ly ie dn Le Ml Ge UG Lt be ls 


+ ese 88 


sl DE 
১৮৬৩ । ইয়া'লাঁ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
একখানা সবুজ রর্ণের--চাদর বগলের. নীচ থেকে নিয়ে. কাধের উপর রাখা. অবস্থায় 
(বায়তুল্লাহ) তাওয়াফ করেছেন। 


টীকা ৪ ইদতিৰা হলো- গায়ের চাদর ডান বগলের নিচে দিয়ে তুলে বাম কাধের উপর তার দুই পরাস্ত 
একত্র .করে রাখা (সম্পাদক) । 


EA TY 5 ec oe 8 Gr ০429" tes Lear ala ede 
Ed r SEES $$ - [ Ed ees [) C . CE Lt Cl) 
she Al Jy ut wie hoe FD 2 MI OE EHS CN 


www.pathagar.com 


৯২ সুনান আৰু দাদ 


see ofree 8 ee 


dL sy Landline aie ll ANF i) 


A 1 Mle ule CAS dls Ne, 
১৮৮৪ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এবং তার সাহাবীগণ আল-জিই'ররানা নামক স্থান থেকে ইহরাম বেঁধে এসে উমরা 
করেছেন। তারা বায়তুন্পাহ তাওয়াফের সময় ‘রমল' করেছেন। এ সময় তারা তাঁদের 
গায়ের চাদর নিজেদের যগলের নীচে দিয়ে নিয়ে বাম কাধের উপর রেখে'দিয়েছেন। 


Ald ol 
অনুচ্ছেদ-৫১ £ ‘রমল’ করার পদ্ধতি 


fe “48 - 89 ee “48 


tl AT It EP Jel 2 SRT 0] Lila —\AAo 


6+ Bee Bote 


HTL ot nt pi3 L YG it ol be bsp pole 
Wis dL Lo LG le AT di be dS 


RHE nk Cy ae CL LK Le U0 
AE | 4 iss Ove it Be Li Re 
OA Ee ut aly a tyes Lill 2 SU 
ATS pil pL oe ita bl Le ale LD in 


“es oe fee og 


LS niall seein le dit J pai pli SE 
Gt hs be fete di la di Ys UE URL Tis 


SE GID CLEA Ft ele e 


dil Te STL et El Le ly BSE Sd sa 
Se CRD BE RL SRE | Re d aj 


ee i SEE TERETE 
be LIL Fl SE LL EL A ule 2") 
ule Gli Lie Lia I pls le il Ld iy 


se ee es#2 ee oe Bee er elie + 


Cel JES VY, SEL Ls CE a 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন a 


১৮৮৫ । আবুত তুফাইল (র) থেকে বর্ণিত ।-তিনি বলেন, আমি ইবনে আব্বাস (রা)-কে 
বললাম, লোকদের ধারণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহ 
তাওয়াফ্রের সময় রষল.করেছেন এবং তা করা সুন্নাত তিনি বললেন, তারা সত্য বলেছে 
এবং মিথ্যাও বলেছে ।-আমি বললাম, তায়া কি. সত্য বলেছে আর কি মিথ্যা বলেছে? 
তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘রমল’' করেছেন,.এ কথা সত্য । 
ভর্ঘ্সনা ও তিরঙ্কারত্বরূপ বলেছিলো যে, মুহাম্মাদ (সা). এবং তার-সঙ্গীদেরকে এভাবেই 
থাকতে দাও । সে দিন দূরে নয়.যখন তারা উট: ও বরুরীর মত মৃত্যুররণ করে নিঃশেষ 
হয়ে যাবে । পরে যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের.সাথে সন্ধি চুক্তি 
করলো যে, তারা (মুসলমানরা) আগামী বছর এসে মক্কায় তিন দিন অবস্থান করতে 
পারবে, তদনুযায়ী পরৱর্তী বছর রাসূলুল্লাহ সাল্মান্পাছ্‌ আলাইহি ওয়াসাল্লাম আগমন 
করলেন। আর মুশরিকরা 'কুয়াইকিয়ান পর্বতের পাদদেশে সমবেত হয়ে মুসলমানদের 
অবস্থান অবলোকন করতে লাগলো । এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাঁর সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে, তাওয়াফের মধ্যে তিনবার ‘রমল' .করো। ফলে 
তারা তাই করলেন, সুতরাং এটা সুন্নাত নয়। আমি আবার বললাম, লোকেরা একথাও 
বলে যে, রাসূলুল্লাহ সাল্লাল্পাছ আলাইহি ওয়াসাল্লাম তার উটের পিঠে আরোহিত অবস্থায় 
সাফা এবং মারওয়ার মাঝে তাওয়াফ (সাঈ) করেছেন, আর এটাই নাকি সুরীত । তিনি 
বললেন, তারা সত্যও বলেছে এবং মিথ্যাও বলেছে। আমি বললাম, তারা কি সত্য বলেছে 
আর কি মিথ্যা বলেছে? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর 
উটের পিঠে সওয়ার অবস্থায় সাফা ও মারওয়ার মাঝে. তাওয়াফ (সাঈ) করেছেন, এই 
কথা তারা সত্য বলেছে। তবে এটা সুন্নাত নয়। বস্তুত লোকদের অবস্থা তখন এরূপ 
ছিলো যে, তাদেরকে রাসূলুল্লাহ সান্মাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সরানোও 
যেতো না, আর তিনিও তাদের থেকে আলাদা থাকতে পারতেন না৷ সুতরাং তিনি-একটি 
উটে আরোহণ করে তাওয়াফ বা সাঈ করেছেন, যেন সমস্ত লোক তার কথাবার্তা শুনতে 
পায়, প্রত্যেকে তাঁকে সরাসরি দেখতে পায় এবং তাদের হাতও তীর শরীরে না লাগে । 


EAD ee oc s85 


2 Me be oo bs as ba dls KR CNR CED AAT 


LA lb 


cll de dt JT UG, le oil oe S58 Cle 
EN EAL 
GEL dbl Ls Ge Ey CD ED Bhi le 
ELLE ECE 


seb 


VIG Le, asl Cl Sl oe Lyte ly in Brad 


www.pathagar.com 


a8 সুনান আৰু দাউদ 


AUG Ce BT Ty 5 all BEES 3d ob 


Mle AE LITLE aL ts 
১৮৮৬ ৷ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সান্লান্লাছ আলাইহি 
ওয়াসাল্লাম এমন অধস্থায় মক্কায় আগমন করেন যে, ইয়াসরিবের (মদীনার পূর্বনাম) 
ভাইরাস জ্বর তাদেরকে দুর্বল করে দিয়েছিলো মুরশয়িকরা বললো, এমন এক দল লোক 
তোমাদের কাছে আসছে যাদেরকে. (মদীনার) ভাইরাস জ্বর একেবারে দুর্বল করে 
ফেলেছে । তাই বেচাগ্নারা এখন বিপদগ্রস্ত ও অসহায় । এদিকে আল্লাহ তায়ালা তার-নবী 

সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামকে ওদের বক্তব্যগুলোঁ জানিয়ে দিলেন। তাই তিনি 
bl ob SUSUR ad le BEAU: Sle 
উভয় রুকন (রুকনে ইয়ামানী ও হাতীম)-এর মাঝখানে স্বাভাবিকভাবে চলার নির্দেশ 
দিলেন যখন মুশরিকরা দেখলো যে, মুসলমানগণ ‘রমল' করছে। তখন বললো, এরাই 
তো তারা যাদের সম্বন্ধে তোমরা মন্তব্য করেছিলে যে, ইয়াসরিবের, ভাইরাস. জবর 
এদেরকে দুর্বল করে দিয়েছে! অথচ এখন তো দেখছি ওরা আমাদের চাইতে সবল ও 
সতেজ । ইবনে আব্বাস (রা) বলেন, আর তিনি দয়াপরবশ হয়ে তাদেরকে, 
(মুসলমানদেরকে) সমস্ত চক্করে.‘রমল' করার নির্দেশ দেননি। 


“Pr: #080 


BEGG THLE FE As. al Cis - NAAY 
5 a EN UU SEH ot 2S basin br FUR 
Bi Gy SGA oe LEON, Piya CLA (PEERY oi 


tec 62 


J oS OF Cs LS y AU oe Uy DH CA Bat ibn 


Ao ale Lt ba dl pn ate 
5৮% বালে ৰল আল্লা (8), বকে তার গিতারি সূত বলিত ভিনি বলেন, ভরি 
উমার ইবনুল খাত্তাব (রা)-কে বলতে শুনেছি, রমল করা এবং (ইহরামের কাপড় পরিধান 
করে) বাহু উনুক্ত রাখার মধ্যে কোনো প্রয়োজনীয়তা বর্তমানে পরিলক্ষিত তুয় না ক্লেননা 
আন্মাহ তা‘আলা ইসলামকে জয়যুক্ত ও বুলন্দ করেছেন এবং কুফর ও কাফির উভয়টিই 
নির্মূল ও নিশ্চিহ্ন করেছেন । তবুও রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে 
আমরা যে ফে কাদ্ধ করেছি তা কখনো পরিহার করবো না। 


“ on 20 


Cn CRD dh tie UL SL LBS =\AM 


#0 


dr Le di UE JE SIU Lil te palit oe sb sl 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ৯৫ 


EAN MEd EA Pd EL 


3 Badly Ean os Slt Gghlt Las CS Eo s cle 
tks aly land 


১৮৮৮ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সান্পাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ প্রকৃতপক্ষে বায়তুল্লাহ তাওয়াফ, সাফা ও মারওয়ার মাঝে সাঈ 
এবং জামরায় কংকর নিক্ষেপ ইত্যাদি আল্লাহর .যিকিরকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যেই 
প্রবর্তিত হয়েছে। 


oS #0 “৪ “ ezh se #3 


He re ES pts Cale br Gis —-\AAA 
dla GS Lal pipe Lill ol 2 pik Si se 


st. ISU aly HE 6G 1 POP sce 
egies cet ene eA il “et 


® REP EAA AL ‘eter 


EORTC gh uo YA ee HAA is 0 
SA EC) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 
বগলের নীচ দিয়ে চাদর নিয়ে কাধের উপর. ছেড়ে দিয়েছেন, হাজরে আসওয়াদে চুমা দিয়ে 
তাকবীর পড়ে তিন চক্করে রমল করেছেন। আর যখন তাঁরা রুকনে ইয়ামানীর কাছে 
তাদের সম্মুখে এসে যেতেন তখন পুনরায় রমল করতেন। তাদেরকে দেখে কুরাইশরা 
be VG UE RELIC বলেন, তাই রমল করা সুন্নাত । 

be ক te eg LE 0 RE লা, El MAA. 


LE Lal Lo abd ot 
r eel ত 6 পাঙ 


NPN [yay EE ote 


১৮৯০ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এবং তাঁর সাহাবীগণ আল-জিঈররানা নামক জায়গা থেকে ইহরাম বেধে উমরা করেছেন 
এবং বায়তুল্লাহ (তাওয়াফের সময় প্রথম) তিন চক্করে রমল করেছেন, পরবর্তী চার চক্করে 
স্বাভাবিকভাবে হেঁটেছেন। 


be dle ERD MARTE le CSD EE GEL NAAN 
SUD 5 8G 22d lt Pah be Uo 2 bal Spa 
KOT ‘ s ler ht 


www.pathagar.com 


৯৬ সুনান আৰু দা্টদ 


১৮৯১ । নাফে' (র) থেকে বর্ণিত। ইবনে উমার (রা) হাজরে আসওয়াদ থেকে আরম্ভ 
করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত রমল করতেন এবং তিনি উল্লেখ করেছেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। 


Sybille LC 

অনুচ্ছেদ-৫২ £ তাওয়াফকালে দু‘আ পড়া 

be 2 onl Cis ie 02 Ble S| LEUS AMY 
SAA UU Ul lll 2 be ol be ie oh 
B21 C4 pais bee Le U9 Fi HSC JE PS ES 
EE Oo COREE HN RE 0 GEG ডন কাতর 
সান্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামকে দুই রুকনের মাঝখানে বলতে শুনেছি ৪ “হে আমাদের 
রব! আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখেরাতের কল্যাণ দান করো এবং 
জাহান্নামের শান্তি থেকে রক্ষা করো” (সূরা আল-বাকারা $ ২০১) । 


en TO bai 2 bie a) L530 -vAY 
Il HE ay: ule “i dad Jn Slee ol 02 al be 
Alsi LN ie CUE Ee Jl aly Ell lb 


eo- ef 284 ‘ee 


= | “Im las i bh ty 
RE CEE 2 SSE PR CE 
মক্কায় আগমন করার পর হজ্জ ও উমরার উদ্দেশ্যে সর্বপ্রথম যে তাওয়াফ করেছিলেন, 
তার প্রথম তিন চক্করে রমল করেছেন এবং অবশিষ্ট চার চক্করে স্বাভাবিক ধীরগতিতে 
হেঁটেছেন, এরপর দুই রাক'আত নামায পড়েছেন। 


ral Sly oC 
অনুচ্ছেদ-৫৩ £ আসরের নামাযের পর তাওয়াফ করা 


TENE lia bb Lal, Cr onl ES -Aat 


De 2 UG ps A be ll ol be UL CS 


www.pathagar.com 


হজ্জের সিয়ম-কানুন ৯৭ 


Lalas YU Ls ile dl Leaisdle kts abe 
UG UE HI a LLL Lat i ps Uk 
3 ys sl . bl PEED TEL SELL ‘® 

Sle ie 2 CL IGLs ole le Jo ol Lai 
JA pains Y 

১৮৯৪ । জুবাইর ইবনে মুতইম (রা) থেকে বর্ণিত । তিনি হাদীসটি নরী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌছিয়েছেন। তিনি বলেছেন £ তোমরা যে কোনো ব্যক্তিকে 
রাত বা দিনের যে কোন সময়ে এ ঘরের (বায়তুল্লাহর) তাওয়াফ করতে ও নামায পড়তে 


বাধা দিও না। অধস্তন রাবী আল-ফাদলের বর্ণনায় আছে, হে আবদে মানাফের বংশধর! 
তোমরা কাউকে বাধা দিও না। 


Soil alyb 20 
অনুচ্ছেদ-৫৪ $ কিরান হজ্ঞকারীর তাওয়াফ প্রসঙ্গে 
EE TSE FEE AP AES) LEE Ate 


URE 


EE AR EEL ECE Peet 


JF Gly J Gls 
১৮৯৫ জাবির ইবনে আবদুন্লাহ (রা) বলেন, নবী সাল্লান্গাছ আলাইহি ওয়াসাল্লার্ম এবং 
তাঁর সাহাবীগণ (মক্কায় আগমন করার পর) সাফা ও মারওয়ার মাঝে একবারই তাওয়াফ 
করেছেন, প্রথমবারের তাওয়াফ । 
Ut ol or ml UC GED Sat 2 UG GELS MAN 
ds le IRV Lh Le dh Me eat TC be Bs 


১৮৯৬ । আয়েশা- (রা) থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লামের 
সাহাবীগণ যারা (বিদায় হজ্জে) তাঁর সঙ্গে ছিলেন, (প্রথম) জামরায় কংকর নিক্ষেপ 
(রমী) না করা পর্যন্ত তাওয়াফ করেননি. (অর্থাৎ রমী করার পর তাওয়াফ করেছেন) 


sf ses e 


le Al Gl Lill otal on oA GSS ~\AAV 
i La A Sli te ae Lenin nll oe Lie 


www.pathagar.com 


bed সুনান আবূ দাদ 
AMSG Fy yall alton Sl ish UH JG ls le La 


Se sls Se JU CY SELL OE ala JE lie US 


JEG « ke tl de Pl lb be JU Catos Le 
MEE 2 Lill 
১৮৯৭ । আয়েশা (রা) থেকে বর্ণিত। নবী সান্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকৈ বলেছেন 
বায়তুল্লাহ এবং সাফা ও মারওয়ার মাঝে তোমার তাওয়াফ তোমার হজ্জ ও উমরার জন্য 
যথেষ্ট । ইমাম আশ-শাফিঈ (র) বলেন, “সুফিয়ান কখনো বলেছেন, আতা (র) আয়েশা 
(রা) থেকে বর্ণনা করেছেন, আবার কখনো বলেছেন, আতা (র) নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, তিনি আয়েশা (রা)-কে বলেছেন।” 


«le 
~ 
- 


“e080 Ld 


rll ot 
অনুচ্ছেদ-৫৫ $ ‘মুলতাযাম'’ (কাবা ঘরের দরজা থেকে হাতীম গর্যস্ত মধ্যবর্তী স্থান) 


er se se + টং DIE EA 


allie nnn lies sin lake GES NAMA 


SU pa ene bap ing pi bs 

ES Ll Y La 
la Ie eal Se SESS 3 332hdl shes sls ily 
LiL sin La SING CHE Ly cd ‘dn 


oh Ul dll S53 ally a THE Se CA 


dn Le ds dt le cn 533 pall 


১৮৯৮। আবদুর রহমান ইবনে সাফওয়ান (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যখন 
রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করলেন তখন আমি মনে মনে 
ভাবলাম, আমি আমার কাপড়-চোপড় পরিধান করবো, আর রাসূলুল্লাহ সাল্লান্পাহু 
আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করেন তাও দেখতে থাকবো । আর আমার ঘরও ছিলো 
পথের পাশে। সুতরাং আমি চলে গেলাম এবং আমি নবী সান্লান্পাহু. আলাইহি 
ওয়াসাল্লামকে দেখলাম, তিনি এবং তীর সাহাবীগণ কা'বা ঘরের ভেতর থেকে বাইরে 
এসে, তার দরজা থেকে হাতীম- পর্যন্ত তারা চুমা দিচ্ছেন-এবং তাঁরা তাদের গাল ও 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ৯ 


চোয়াল রেখেছেন কা'বা ঘরের উপর । এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ছিলেন তাদের সকলের মাঝখানে । 

orl ll RAL FEE EAL EAA CET EE \AAA 
LL dl i oe SL UG cl be is pt gp be pl 


cat ple dl SS UGG Bas SiS usd ys Ch 
Res ee Ent SLING EM A OG all pl 


ds, ot) 13 Yu aes KA iS lI 

dais Ll deli 
১৮৯৯ । আমর ইবনে শোয়াইব (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত'। তিনি বলেন, আমি 
আবদুল্লাহ ইবনে আমার ইবনুল আস (রা)-এর সাথে বায়তুল্লাহ তাওয়াফ করলাম । যখন 
আমরা কাবার পেছনে গেলাম তখন আমি বললাম, আপনি আল্লাহর নিকট পানাহ্‌ 
এবং দরজার মাঝখানে কিছুক্ষণ অবস্থান করলেন, আর তার বুক, মুখমণ্ডল, উভয় বাহু 
এবং হাতের তালুদ্য় এভাবে বিছিয়ে রাখলেন এই বলে তিনি উভয় হাত প্রসারিত 
দেখালেন । এরপর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা করং 
করেত.দেখেছি। 


ae DDG CEL ELS 2 th de GHG 


# 
ar te sg 8 


dh SL LLL ML JESSE gph bs slants 

a Le LAL alii AUD HLS Ul il be All op 

i LE OU TD OEE AV At ET EI 
USE Hs 2 ED tia dl Us VES ote Bs 


lai oii as Ji EV 
১৯০০ । মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ্‌ ইবনুস সায়েব (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত 
তিনি ইবনে আব্বাস (রা)-র হাত ধরে নিয়ে যেতেন এবং বায়তুন্লাহর দরজা সংলগ্ন 
রুকনৈর সাথে মিলিত তৃতীয় অংশে দীড় করিয়ে দিতেন। অতঃপর ইবনে আব্বাস (রা) 
তাঁকে জিজ্ঞেস ক্রলেন, তুমি কি অবগত আছো যে, য়াসূলুন্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসান্লাম. এ জায়গায় নামায পৃড়তেনঃ.তিনি বললেন, হা । এরপর ইবনে আব্বাস (রা) 
সেখানে দাড়ালেন এবং নামায পড়লেন। 


www.pathagar.com 


১০০ সুনান আযু দাউদ 
Sally Cat ll 

অনুচ্ছেদ-৫৬ £ সাফা ও মারওয়ার মাঝখানে তাওয়াফের বর্ণনা 

ol CEL C oye pr pls be AC be tll Cn A. \ 
SF onl be Boe or plan be LIC be ny Onl CBs pol 
Ene Cl Lt le th dal ps5 Ls Sli YU 
tll alls ie dt J tli ol Si 
SE sl EG Co ULL Ls LT Le cS C3 at sls 
Cdn Ah 9 bl le CES EAS YS LS LUE 
942 SUL CAS UL bles AAS Cai a UN sal 


“0 CL 13lly Gat be thiols bl bors lS a5 
dy IEG ws be a ale tr a alt Yo MC pS 


dil is tye rally Call bl Us se 
১৯০১ । ছিখাম-ইবনে উরওয়া (র) থেকে জার;পিতার.সূত্ে বর্ণিত । ভিনি বলেন, আনি 
নবী সান্লান্গাছ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা (রা)-কে জিজ্ঞেস করলাম, তখন 
আমি ছিলাম উঠতি বয়সের । মহান পরাক্রমশালী আল্লাহর এ বাণী সম্পর্কে আপনার 
অভিমত বা আপনার নিকট এর ব্যাখ্যা কি? “নিশ্চয় সাফা ও মারওয়া (পাহাড়দ্বয়) 
আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত” এ আয়াতের প্রেক্ষিতে আমি মনে করি,.যদি কেট 
এই দুই পাহাড়ের মাঝে তাওয়াফ বা সাঈ না করে তবে তার কোনরূপ গুনাহ হবে না। 
একথা শুনে আয়েশা (রা) বললেন, ‘কখনো নয়, এ আয়াতের তুমি যেরূপ ব্যাখ্যা করলে 
যদি তা ঠিক হতো তবে আয়াতটি হতো, “তার কোনো গুনাহ নেই যদি সে এই দুই 
পাহাড়ের মাঝে তাওয়াফ বা সাঈ না করে।” বস্তুত আয়াতটি আনসারদের সম্পর্কে নাযিল 
হয়েছে। ইসলাম গ্রহণের পূর্বে তারা “‘মানাত'’ মূর্তির উদ্দেশ্যে ইহরাম বাধতো । আর এ 
মানাত মূর্তি ‘কুদাইদ'’ পাহাড় বরাবরে অবস্থিত ছিলো। সুতরাং তারা সাফা ও মারওয়ার 
মাঝে তাওয়াফ বা সাঈ করাকে আপত্তিকর মনে করতো । ইসলাম গ্রহণের পর তারা 
রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসান্তামকে এ বিষয়ে জিজ্ঞেস করলো । তখনই মহান 
শক্তিধর আল্লাহ নাযিল করলেন ঃ “নিশ্চয় সাফা ও মারওয়া পাহাড়দ্বয় আল্লাহর 
নিদৰ্শনসমূহের অন্তর্ভুক্ত” (সূরা আল-বাকারা £ ১৫৮) । 
ট্টীকা £ সাফা ও মারওয়া মসজিদে হারামের নিকটবর্তী দু'টি পাহাড় । আল্লাহ তা'আলা ইবরাহীম 
(আ)-কে হজ্জের জন্য যেসব কাজ করার নির্দেশ দিয়েছিলেন, সাফা ও মারওয়ার মাঝখানে দৌড়ানোও 
তার অন্তর্ভুক্ত ছিলো। পরবর্তীকালে মক্কা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে শিরক ছড়িয়ে পড়লে সাফা 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১০১ 


পাহাড়ের উপর ‘আসাফ'’ নামক একটি মূর্তি এবং মারওয়া পাহাড়ের উপর ‘নাইলা’ নামক অপর একটি 
মূর্তি স্থাপন ফয়ে সেখানে তার এক আস্তানা গড়ে তোলা হয়। পৌত্তলিকরা এর চতুর্দিকে তাওয়াফ 
করতো । পরে নবী (সা)-এর আন্দোলনের ফলে আরবের সর্বত্র ইসলামের আলোকরশ্যি ছড়িয়ে পড়লে 
সকলেই মনে মনে সন্দেহ পোষণ ৰুরতে থাকে যে, সাফা ও মারওয়ার মাঝে ভাওয়াফ বা সাঈ করা 
প্রকৃতই হজ্জের অনুষ্ঠানের অন্তর্ভুক্ত, নাকি শিরক যুগের কাজকর্ম? আমরা এর মাঝে সাঈ করে আবার 
শিরক কয়ছি না তোঁঃ এদিকে হযরত আয়েশা (রা)-এর বর্ণনা থেকেও জানা যায় যে, সাফা ও মারওয়ার 
তাওয়াফ বা সাঈ করা মদীনাবাসীগণ অপছন্দ করতো ৷ কারণ তারা 'মানাত' নামক দেবীর অনুরক্ত ছিলো 
এবং আসাফ ও নাইলাকে অস্বীকার করতো। এসব কারণে মসজিদুল হারামকে কিবলা নির্ধারিত করার 
সময় সাফা ও মারওয়ার ব্যাপারে ভুল বুঝাবুঝি দূর করারও প্রয়োজন দেখা দিয়েছিলো । সুতরাং কুরআন 
মজীদের আয়াত নাযিল করে বলে দেয়া হলো যে, সাফা ও মারওয়ার মাঝে সাঈ করা হজ্জের 
অনুষ্ঠানসমূহের অন্তর্ভুক্ত । এণ্ডলোর সাথে জাহিলী রীতি-নীতি ও আচার-অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই, 
দি যত মাহত তর কেং বিধিত গচ যাতি: যযযই অতনা হয়া 
হয়েছে (অনুবাদক) । 


see FO eo #8 ee $e" ‘0 


al Ualnt GELS dl te YE CHL LL GED ~\A.Y 
eld da di Gyo Bo Ll 5 Dl ke ba Et 
GE ER EER 
a NUE El A Os Sa 005 
9 JIG Tak 
১৯০২ ৷ আবদুল্লাহ ইবনে আবু আওফা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম (উমরাতুল কাযার সময়) উমরা করতে এসে বায়তুল্লাহ তাওয়াফ করে 
মাকামে ইবরাহীমের পশ্চাতে দুই রাক‘আত নামায পড়েছেন, আর তায় :সঙ্গে ছিলো 
লোকদের (কাফিরদের সম্ভাব্য আক্রমণ) থেকে তাকে রক্ষাকারী লোকেরা । কেউ 
আবদুল্লাহ (রা)-কে জিজ্ঞেস করলো, এ সময় রাসূলুন্পাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
কা'বার অন্দরে প্রবেশ করেছিলেন কি? তিনি বললেন, না। 
Cl ings 2 SUL GIA aii on as Lilia MAY 
Nb LL SUG ME EU Se 


0s “see 


Gi ns iad yall Wall Al Saal lip 


১৯০৩ ৷ ইসমাঈল ইবনে আবু খালিদ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আবদুল্লাহ 
ইবনে আবু আওফাকে এ হাদীস বর্ণনা করতে শুনেছি... । এই বর্ণনায় আরো আছে, 
অতঃপর তিনি সাফা ও মারওয়ায় এসে এর মাঝে সাতবার সাঈ করেছেন, অতঃপর 
মাথা মুড়িয়েছেন।.. 


www.pathagar.com 


১০২ 'সুন্মন আৰূ দাউদ 


Re 9° ees OTA 


Ld 
Ue HEH SPU SE OTL HE alls 
a EB et FLD le UD ES Hi tl 
cls Stas aged eo AC id RE Tr Je 
Ee EE OE EET CEES TC OE IT 
মধ্যবর্তী স্থানে আবদুল্তাহ ইবনে উমার (রা)-কে জিজ্ঞেস করলো, হে আবু আবদুর 
রহমান! আমি দেখতে পাচ্ছি আপনি সাফা ও মারওয়ার মাঝখানে স্বাভাবিকগতিতে 
পদচারণা করছেন, অথচ লোকেরা 'দৌড়াচ্ছে। তিনি বলেন, যদি আমি হাঁটি (তাতে 
কোনো দোষ নেই), কেননা আমি রাসূলুল্লাহ সান্তাল্লাহু্‌ আলাইহি ওয়াসাল্লামকে এখানে 
স্বাভাবিকভাবে হাটতে দেখেছি । আর যদি আমি দৌড়াই, তাও করতে পারি, কেননা আমি 
'রাসূলুন্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে দৌড়াতেও্ড দেখেছি।আর এখন 
আয়ি একজন বয়ঃবৃদ্ধ লোক । 


eg ule “J 


dle Al ol 
তন ₹ (লী দাহ শালাহা লন্ত লন ফিন হলি 


esos a o-# 0 


LEE LL dE Ee -)৭. 0 


“68 «fos “oak “sos or 


Jl ৩ OU asl ae uly Slew play 
UE sl Esti: pills LE mle MA: 
BOE CAT Gin 
est li A oe 2 pl oe Js lL Cl Cali 


LL 


EE 


) “৪4 ee Oe es El) 
Ut e932 Gly SE US Las MS HGS ES 
“Pe ez AE ‘6 


As AC it Uae ATLL Sly LE US UU 


‘ei. [) 


Ls cm Ui ail, od ri ssl i yslgy ntl 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১০৩ 


sai Bia ba Cl UGE 25 CSE le Vala Ul GAL, 
Jy Loe il Sli tall de ie dels 
Jy ol JES as iad oa JU Hl s ale tr da dl 
ABBE ULE ES SLL ltt ge at 


“Poe 


ঢ ca scl Un le < dl Js ESL 3 lil 
dire dl Js BL ‘uf ol aot pi all 
PE sl alt 1 <li ES Co ‘ ee Ax) yp Ed Ld Oe 


“rere eee eee ee eff 


OPO EE OEE 


AAT bt din anit 0 tions tata 
ERR FL sly shail JL el i, 
EOE EB REE 7 HR AAT EO 4 

2 dl SUES le IG LG a i iE 


bay igh Ua ey wiley Sf) me ON 2 On Sr 

al dle UG OL A bas WS apt 
2 Liat GL Sas SI Jy ley Gebl ox 
ME LES DOS EL ba 


eee 


“see g PEO EE 


aU ES YLT Ld ld ail 
Sale dtp nti Us” ALY UL dF, 
else tly cl ln Le dU pole is 
Hs Ce TELE NY lel a dt Js 
CEA Ml te Call Cl lil ie SE alla Clad 
sas Se ii all plo A! SS PES pb UL ty ot 


< ero Boer er 


JU salons an tih ai ‘lee PALI ple om 


www.pathagar.com 


১০৪ " সুনান আবু দাউদ 


tos YUL lal FY LEE LR AUG Yo o 


stress ee FF eed er or age eae Fe 


dit Jo GE UG ILL YS SUL UG s Select che 

Ue ALUN A I SAE Al a ls CTE 
EE AEE ALON 
ie Bry Calo! ) Walt oy GSCl all gl 


ere 


ED DLL LI Bal i os ty Cos dl nls 


LEARN Se. 6 


dds Es dry Ju NE UEC Et 


s ¢ L229 780 #2, 0 st sso sor # OF 0 
LAY nd ph Ks ole HAG Sats ue alt Uy 
eee 4 fee eee Pepe “re Boar oer Bare ss 


tnt bes ps tan ol FAS bie pais esas 25 ean) 
BLED BIA IS HE Sle CHE AE UU US 


POEUN 


il Git Fo ll 2 ell oh a Ua sin Lica 


SK 51 CREE SEE 
Cini LE Jui all cle Syl sl 
PAARL neh Le UK ait ত Ms sell Subd Sul 


etfs Cd eft 6. foes rere eer 8 8 ede Mor 


AN Nay lll Jad yan Ula Jali ss 
phan on Up pli sa Ll ast se ori hE 


ope 


1 a dil Us ES LSU pl Cat dt Ses GU 


eal su 


Ell od bl DES UGS sid 3 Spal ly ode 
Sl bn ole BG UAB WY AY oo Lana KA 


SAGE REE EH s le dla roxy 


LO MEL ee eee 


OE EAE CEE 
Hi LEG IG Le ole i sl de SIG Jl 


eof egos 


HE Li CEFN OE “ule in sl <. Uo dhs Sill 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১০৫ 


ere 8 se coseer 


“d dr la dt Jy Csi aia sill ELE 
Ul DS SE il CE So SE BE SCE 

Le iL ive ive Ji he arliol il 
da dV © Ai es ai HTS U0 Edt tn 


sad 20 


Ls LEG JU ILS Wii xa ili Joly le dl 
ke hts NES ss ar A 


e526 4 ends 8 ogee ocr 


LN NEA 


ES SLC LJ. OA j LL dr 
SE A 
PUGET EE EG rie ule Ee A dn 


cee 8 ene L-ea 
a Le i s «le ERT EE 
Std Se Als plas be WAT di la ds ol 


oe oe ) «“ eee 


dl J SEU TEA od Ces O34 EAE LS TilSyall 
CE CREE HEE 1 [HOVE SB HE TS se di le 


foe eee eee ee 


dla opal al tll Sil, bl 2 Up UE 
4 Lasulylis, HEN ELE i ll SS El AE si 


এপ sod oe Paar OF Bar 

EAD A A ESE ECs aya ple Ele pl 

EY SOE ESS TAI al Se st KI [in 
eo Be Ed “ss ee 


mies slalis JU (20 Glas al fs Jul esa fs Lala 


oe eo 8-9 EAS 


EE SIO EBT TE 


eee oor . “® [ « eA 2 প 
Gs Lali dba AE fo Eri 
fee tos es 


ball aie 3 mle ly GUS cal Go Joi trae GLAM 


www.pathagar.com 


১০৬ সুনান আবু দাউদ 
DUD ba yasis i LU Lin ad IMSL dl Lape Sil 
bibs 3 lhe le LET sls < Ll bhatt HEN Sal ald 


EERE Zeos ces fre sso ee Peta « 
tls Coe rk Un ba'pspal Obl UG Gas ial Cs 


“ #0 §219- 0 “68 Ae ofbead 


uC ~~ 54 ily Syd LEIA HD pale 
UG ie lid LEST LS © Mali Le 
JU Moa, only SAL LG BUS MAG SLU 

lll dd (EE) Es CE UC ot 
sod CU pS J ol pS EEA TGC TAT EAA TAT 
EO Es Es Las Hs all Ladi US th | 
dla ail obs mi dill Pe PE 


Js oh a) Ul ods bx LE Ue Uns sly 


fe PEE eee 


ell Flt 2 I a Ea say tll ok 55 li 
iss le lr PEEL. RTE IE ANE 


ay 2S Ie Ea Ul Ul 2 2 tl lei Si 
Lal ull Ul Sl nll nl El nll oa Ui 


ED HS A DAS JUN i on 


evr ore er ee e010 


JG ELEY AE le 2 et Usa 


I 


be ses er ee ae “2-0 - oe BP eocuc BM Oe 


Ws HN HE Ln eres US 
০০% ৬১৯ ১৭ FL 1 Al ME 1’ 
পণ “৩ - #06 


REN EE 


ee eee seogee 8 Oe ENE EEE 


UE EL. Rt TE TE 


eco eee ege 8 Ed 
od 


sls EE Ee USE lh BS 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১০৭ 


Ea 
a os sale AI 


Aen er 


a NL Ls sh TL 
PG ds LS le ‘ied Ae EG 


RE EAE EO OT FS 
Tl ALOE sl seit Spr Ul ~ eee 
pe iA Lie de Ml Sl SS sll 


Ine 


be A AI as fis Ui BUS KS ie ln 
EEE LiL a ES GELS NES 


sede eere PP) weer «8 “6/০0 
CUE LE CA CE aly ony BS ous Ta acl 
Ur EI ET 


. "64 “4? bee S 


Ei nh li SE ET 
ee ee. . oo LE #0 EAS 
UES LE NMEEC ৰ] 


EU He lS yl dbl ETE 

AL sale tn Aoi Loa Vl ICG Sl 
EE EE STORE STN EE ENE TEE 
জাবির ইবনে আবদুল্লাহ (রা)-এর নিকট গেলাম । আমরা তার কাছে পৌছলে তিনি 
আগস্তুকদের সম্পর্কে জিজ্ঞেস করতে করতে আমার নিকট পৌছলেন। আমি বললাম, 
আমি মুহাম্মাদ ইবনে আলী ইবনে হুসাইন ইবনে আলী (রা) । আমার পরিচয় পেয়ে তিনি 
আমার মাথার দিকে হাত যাড়ালেন, প্রথমে আমার জামার উপরের বোতাম খুললেন এবং 
পরে নীচের বোতাম খুলে তার হাতের তালু আমার দুই স্তনের মাঝখানে (বক্ষের উপর) 
রাখলেন। তখন আমি একজন নওজোয়ান ছিলাম । তিনি বললেন, মোবারক হোক 
তোমার আগমন, স্বাগতম হে ভ্রাতুষ্পুত্র! যা জিজ্ঞাসা করতে চাও জিজ্ঞাসা করো । এরপর 
আমি জিজ্ঞাসা করলাম । এ সময় তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। নামাযের সময় 
হলো । তিনি কাপড় পেঁচিয়ে নিজের চাটাই বা জায়নামাযের উপর নামাযে দাড়িয়ে 


www.pathagar.com 


ip 


১০৮ সুনান আবূ দাউদ 


গেলেন । কিন্তু কাপড়খানা এতো ছোট ছিলো যে, যখন তিনি তা কাধের উপর রাখছিলেন 
তখনই এর উভয় কিনারা তার দিকে ফিরে আসছিলো। তিনি আমাদেরকে নামায 
পড়ালেন, অথচ তার চাদরখানা পাশেই আলনার উপর রক্ষিত ছিলো। আমি বললাম, 
আমাকে রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জ সম্বন্ধে বলুন । তিনি হাত দিয়ে 
ইঙ্গিত করলেন এবং নয় সংখ্যাটির কথা বললেন, অতঃপর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নয়. বছর মদীনায় ছিলেন, এ সময় একবারও হজ্জ করেননি । এরপর 
দশম বছর লোকদের মধ্যে ঘোষণা করলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হজ্জ করবেন। (খবর শুনে চতুর্দিক থেকে) অসংখ্য লোক মদীনায় আগমন করলো । 
প্রত্যেক .লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে এবং তিনি যে 
যে কাজ করেন লোকেরাও তা করবে, এটাই তারা খুঁজছিলো। অতঃপর একদা রাসুলুল্লাহ 
সান্তাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওয়ানা হলে আমরাও তাঁর সাথে রওয়ানা হলাম । 
“যুল-হুলাইফা’ পর্যন্ত পৌছলে (আবু বাক্র রা:-এর স্ত্রী) আসমা’ বিনতে উমাইস (রা) 
মুহাম্মাদ ইবনে আবু বাৰ্রকে প্রসব করেন। সুতরাঃ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট লোক পাঠালেন, আমি এখন কি করবো? তিনি (জবাবে) বললেন $ 
তুমি গোসল করে (লজ্জাস্থানে) একখানা কাপড়.বেধে (হজ্জের উদ্দেশ্যে) ইহরাম বেঁধে 
নাও । এরপর রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম (যুল-হুলাইফার) মসজিদে নামায 
পড়েন, পরে উগ্র ‘কাসওয়া'র উপর আরোহণ করলেন। উঠ্ত্রী যখন আল-বায়দা' 
উপত্যকায় দাড়ালো তখন জাবির (রা) বলেন, চোখের দৃষ্টিসীমা পর্যন্ত তার সন্মুখে 
দেখতে পেলাম শুধু আরোহী ও পদাতিক জনসমুদ্র, তাঁর ডানে, বামে এবং পিছনে 
সবদিকে একই অবস্থা । আর রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে 
অবস্থিত । আর তার ওপর নাযিল হচ্ছে হচ্জের আহকাম সম্বলিত কুরআনের. আয়াত, 
তিনিই এর রহস্য অবগত । তিনি যা. যা করতেন আমরাও তাই করতাম । এরপর 
রাসূলুল্লাহ সাল্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর তাওহীদের ঘোষণা করে 
ইহরাম বাধলেন আর উচ্চস্বরে পাঠ করলেন ৪ “লাব্বায়েক আল্লাহুম্মা লাববায়েক। 
লা শারীকা লাকা. লাব্বায়েক ইন্বাল-হামদা ওয়ান-নি‘মাতা লাকা ওয়াল- মুলক। লা 
শারীরা লাকা” । 

“তোমার আহবানে সাড়া দিয়ে আমি উপস্থিত হে আল্লাহ! আমি উপস্থিত, আমি উপস্থিত । 
তোমার কোনো শরীক নেই, হে আল্লাহ! আমি উপস্থিত । সমস্ত প্রশংসা এবং সমস্ত 
নি‘আমত তোমারই জন্য, রাজত্ব তোমারই । তোমার কোনো অংশীদার নেই” । 

আর তিনি যেভাবে ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করেছেন, লোকেরাও অনুরূপ ইহরাম 
বেঁধে তালবিয়া পাঠ করেছেন। তাদের কোনো কাজকে রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম অস্বীকৃতি প্রদান করেননি এবং রাসূলুন্মাহ সাল্পান্াহু আলাইহি ওয়াসান্মাম 
সারাক্ষণ তালবিয়া পাঠ করতে থাকলেন. 

জাবির (রা) বলেন, আমরা শুধু হজ্দেরই নিয়াত করেছিলাম । আর ‘উমরা’ কি তা আমরা 
অবগত ছিলাম না । পরে যখন আমরা তাঁর সাথে বায়তুল্লাহ শরীফে এসে পৌছলাম, 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১০৯ 


তিনি রুকন. অর্থাৎ হাজরে আসওয়াদে চুমা দিলেন (বায়তুল্লাহ তাওয়াফকালে), তন্মধ্যে 
তিনবার ‘রমল’ (ক্রুত চলা) এবং চারবার স্বাভাবিকভাবে পদচারণা করলেন । অতঃপর 
‘মাকামে ইবরাহীমের' দিকে অগ্রসর হয়ে পাঠ করলেন $ “এবং ইবরাহীম যে স্থানে 
দাড়িয়েছেন, তোমরা সে স্থানকে স্থায়ীভাবে নামাযের জায়গারূপে নির্ধারণ করে নাও” 
(সূরা আল-বাকারা £ ১২৫) এবং তিনি মাকামে ইবরাহীম ও বায়তুল্লাহকে সামনে 
রাখলেন । জাফর ইবনে মুহাম্মাদ বলেন; আমার পিতা বলেছেন, ইবনে নুফাইল এবং 
উসমান বলেছেন, আমি মনে করি এ কথাটি নবী সাল্লান্পাহ্‌ আলাইহি ওয়াসাস্নামই বর্ণনা 
করেছেন। সুলায়মান .বলেন, আমি মনে করি তিনি (জাবির) বলেছেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাক্‌‘আত নামায ‘কুল হুআল্লাহু আহাদ’ ও ‘কুল ইয়া 
আয়্যুহাল কাফিরূন’ দ্বারা পড়েছেন। আবার তিনি বায়তুল্লাহর কাছে, গিয়ে রুকনে (হাজ্বরে 
আসওয়াদ) চুমা দিলেন:। অতঃপর (বায়তুল্লাহর) দরজা (বারুস সাফা) দিয়ে বের হয়ে 
সাফা' পর্বতের দিকে গেলেন । যখন তিনি সাফা'র কাছে গেপেন তখন পাঠ করলেন, 
“নিশ্চয় সাফা ও মারওয়া (পর্বতদ্বয়) আন্পাহর: নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত” (সূরা 
আল-বাকারা ৪ ১৫৯) ৷ সুতরাং আময়া সেখান থেকে সাঈ (তাওয়াফ) আরম্ভ করবো 
যেখান থেকে আন্পাহ আরম্ভ করেছেন (অর্থাৎ প্রথমে সাফা থেকে এবং পরে মারওয়া 
থেকে সাঈ করবো) । এই বলে তিনি সাফা পাহাড়ের এতো উপরে আরোহণ করলেন 
যেখান থেকে বায়তুল্লাহ দেখতে পেলেন এবং আল্লাহর তাকবীর: পড়লেন ও তার 
একত্বাদের ঘোষণা করলেন এবং বললেন £ “তিনি ব্যতীত নেই কোনো ইলাহ, তিনি 
এক, নেই কিছু তাঁর অংশীদার, মালিকানা ও সার্বভৌমত্ব তার । তিনিই জীবন-মৃত্যু দান 
করেন। তিনিই সমস্ত প্রশংসার প্রকৃত অধিকারী এবং তিনি সবকিছু করতে সক্ষম ও 
ক্ষমতাবান । নেই কোনো ইলাহ আল্লাহ ব্যতীত । তিনিই একা তার প্রতিশ্রুতি পূর্ণ করে 
দেখিয়েছেন, তাঁর বান্দাহকে সাহায্য করেছেন এবং একাই সমস্ত (বিদ্রোহী) দলকে পরাস্ত 
ও বিতাড়িত করেছেন” । 

এর মাঝে অনুরূপ তিনবার দু'আ করলেন। পরে সেখান থেকে অবতরণ করে মারওয়ার 
দিকে চললেন, তার উভয় পা নিম্নভূমি স্পর্শ করলো, তখন তিনি সেই সমতল ভূমিতে 
'ব্রমল’ (সাঈ) করলেন । সমতল ভূমি অতিক্রম করে মারওয়া পাঁহাড়ের কাছাকাছি এসে 
স্বাভাবিকভাবে হাঁটলেন। এরপর মারওয়া পাহাড়ে উঠে অনুরূপ কাজ করলেন যেরূপ 
সাফা পর্বতে করেছিলেন। পরে মারওয়ার সর্বশেষ তাওয়াফ সমাপন করে বললেন $ যদি 
আমি পূর্ব থেকে অবগত থাকতাম যে, পরিণামে আমাকে কি করতে হবে; তাহলে আমি 
কুরবানীর পশু সঙ্গে নিয়ে আসতাম না এবং এ ইহরামকে (হজ্জের উদ্দেশ্যে না বেধে) 
উমরার জন্যই করে নিতাম । সুতরাং তোমাদের যার সাথে কুরবানীর পশু নেই; সে যেন 
উমরা আদায়ের পর ইহরাম খুলে ফেলে এবং (তাওয়াফ, সাঈ ইত্যাদি কাজগুলো) 
উমরার কাজ হিসাবে করে নেয়। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যাদের 
সাথে কুরবানীর জন্তু ছিলো তারা ব্যতীত সমস্ত লোক তাদের ইহরাম খুলে মাথার চুল 
খাটো করে ফেললো । এ সময় সুরাকা ইবনে জুশুম (রা) দাড়িয়ে বললেন, হে আল্লাহর 


www.pathagar.com 


১১০ সুনান আবূ দাউদ 


রাসূল! এ কাজ (হজ্জের সাথে উমরা করা) কেবল আমাদের এ বছরের জন্য, নাকি সব 
সময়ের জন্যঃ রাসুলুন্মাহ সাল্লান্মাছু আলাইহি ওয়াসাল্লাম (এক হাতের) আঙ্গুলকে অন্য 
(হাতের) আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে বললেন $£ (হজ্জ্জের মাসে) উমরা হজ্জের মধ্যে প্রবেশ 
করেছে, এভাবে. তিনি দু'বার বললেন ঃ হামেশা হামেশার জন্য । তিনি (বর্ণনাকারী) 
বলেন, এ সময় আলী (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানীর পশু নিয়ে 
ইয়ামান থেকে -আগামম করেন। তিনি দেখলেন, ফাতিমা (রা) ইহরাম পুলে, রঙ্গিন 
কাপড় পরিধান করে সুরমা লাগিয়েছেন। আলী (রা) তার এ আচরণ অপছন্দ করলেন 
এবং বললেন, তোমাকে এরূপ করতে কে বলেছে? তিনি বললেন, আমার আব্বা 
রাসূলুল্লাহ সাল্লান্পাছ আলাইহি ওয়াসাল্লাম । তিনি (বর্ণনাকারী) বলেন, এক সময় আলী 
(রা) ইরাকে. একথা. বলেছেন, আমি ফাতিমার উপর তার কৃতকর্মের জন্য রাগান্বিত হয়ে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং সে ব্যাপারে জানতে 
চাইলাম । আমি ভার কাছে গিয়ে জানালাম, আমি ফাতিমার এ কাজ অপছন্দ করেছি 
এবং: সে বলেছে, আমার আবৰা আমাকে এরূপ করতে আদেশ করেছেন। তিনি আমার 
কথা শুনে বললেন '$ সে. সত্য বলেছে; সত্য বলেছে। (আচ্ছা হে আলী!) যখন তুমি 
হজ্জের ও উমরার উদ্দেশ্যে ইহরাম বেধেছিলে তখন কি বলেছিলে? তিনি বলেন, আমি 
বলেছি, হে আল্লাহ! রাসূলুন্যাহ সান্পান্পাহ আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের ইহরাম 
বেঁধেছেন, আমার ইহুরামও তেমন (এ কথা শুনে) তিনি বললেন £ আমার সাথে 
কুরবানীর পশু রয়েছে। অতএব তুমি ইহরাম খুলে হালাল হতে পারবে না । অপল্নদিকে 
আলী (রা)-এর ইয়ামান থেকে আনীত কুরবানীর পশু এবং মদীনা থেকে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের আনীত হাদী, সর্বমোট একশ'টি উট ছিলো। নবী. সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসান্পাম এবং তার যেসব সঙ্গীদের সাথে কুরবানীর পশু ছিলো তারা ব্যতীত 
সকল লোক ইহরাম খুলে হালাল হয়ে মাথার চুল ছেঁটে ফেললো ৷ তিনি (বর্ণনাকারী) 
বলেন, ইয়াওমুত তারবিয়ায় (যিলহজ্জ মাসের অষ্টম তারিখ) যখন তারা মিনা অভিমুখে 
রওয়ানা হলেন, তখন তারা হজ্জের উদ্দেশ্যে ইহরাম বাধলেন, রাসুলুন্লাহ সান্মান্পাহু 
আলাইহি ওয়াসাল্লাম .সওয়ারীতে আরোহণ করলেন এবং মিনায় পৌছে আমাদেরকে 
যোহর, আসর, মাগরিব, এশা এবং ফল্জর, মোট পাচ. ওয়াজের নামায. সেখানে. পড়ালেন 
এবং সূর্যোদয় হওয়া নাগাদ তথায় অবস্থান করলেন। 

আর ভার জন্য একখানা পশমের তাবু খাটানোর জন্য আদেশ করলেন এবং “নামিরা’' 
এলাকায় তা খাটানো হলো । অতঃপর নবী সাল্লান্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় গমন 
ক্ররলেন, আর কুরাইশদের, এ ব্যাপারে কোন সংশয় ছিলো না যে, নিশ্চয় রাসূলুন্াহ 
সান্মাল্লাহু আলাইহি, ওয়াসাল্লাম মাশ‘আরুল হারামের নিকটবর্তী মুযদালিফায়. অবস্থান 
করবেন, যেভাবে কুরাইশরা জাহিলিয়াতের যুগে অবস্থান করতো । রাসূলুল্লাহ সান্লান্সাহু 
আলাইহি ওয়াসাল্লাম সে স্থান থেকে রওয়ানা হয়ে আরাফাতে এসে পৌছলেন ৷ এখানে 
পর্যস্ত তিনি তথায় (তাবুতে) অবস্থান করলেন, তারপর ‘কাসওয়া’ উদ্্রীটি উপস্থিত করার 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১১১ 


নির্দেশ দিলে তা সওয়ারীর উপযোগী করে৷ আনীত হলো। তিনি তাতে আরোহণ করে 
বাতনুল ওঘ্নাদীতে (উরানায়) এলেন এবং লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। 

তিনি বললেন ঃ নিশ্চয় তোমাদের রক্ত (জান) এবং তোমাদের ধন-সম্পদ, আজকের এ 
দিন, এ মাস ও এ শহরের মতই সম্মানিত । সাবধান! তোমরা সুস্পষ্ট জেনে নাও! জাহিলী 
যুগের "সমস্ত কাজ কর্ম, রছম-রেওয়াজ আমার দুই পায়ের নিচে নিক্ষিপ্ত । জাহিলী যুগের 
রক্তের সকল দাবি পরিত্যক্ত হলো। আমি সর্বপ্রথম আমাদের (বনী হাশেমের) রক্তের 
দাবি পরিত্যাগ করলাম । অধস্তন রাবী উসমানের বর্ণনায় আছে, আমি ‘ইবনে রাবিয়ার’ 
রক্তের দাবি এবং সুলায়মানের বর্ণনায় আছে, আমি 'রাধিয়া ইবনে হারিস ইবনে আবদুল 
মুত্তালিবের রক্তের দাবি’ পরিত্যাগ করলাম। আর রাবিয়া সা'দ গোত্রে দুগ্ধপুষ্য 
থাকাকালীন হুযাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করেছিলো । জাহিলী যুগের সুদও 
পরিত্যক্ত হলো। আমি সর্বপ্রথম পরিত্যাগ করলাম আব্বাস ইবনে আবদুল মুত্তালিবের 
সুদের দাবি। ভা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা হলো । তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে 
ভয় করো । কেননা তাদেরকে তোমরা আল্লাহর আমানত (গচ্ছিত) হিসাবে গ্রহণ করেছো 
এবং আল্লাহর বিধান অনুযায়ী তোমরা তাদের লজ্জাস্থানকে নিজেদের জন্য হালাল 
করেছো । আর তাদের উপর তোমাদের অধিকারও রয়েছে যে, তারা যেন তোমাদের 
অপছন্দনীয় ব্যক্তিকে তোমার ঘরে স্থান না দেয়। যদি তারা এমন কাজ করে তাহলে 
তাদেরকে একেবারে হালকা (যাতে চামড়ায় দাগ পড়ে না) মারধর করো । তাদের 
তরণ-পোষণের দায়িত্ব তোমাদের উপর ন্যস্ত। স্বাভাবিকভাবে তা আদায় করবে। 
সর্বোপরি আমি তোমাদের মধ্যে এমন একটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা 
দৃঢ়ভাবে আকড়ে ধরো, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব। 
(আল্লাহর দরবারে) আমার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে; তখন তোমরা কি 
পৌছে দিয়েছেন, আপন কর্তব্য পালন করেছেন এবং আমাদেরকে ভালো কাজের উপদেশ 
দিয়েছেন। অতঃপর তিনি আঁসমানের দিকে তর্জনী তুলে ধরে এবং মানুষের দিকে ইঙ্গিত 
করে (তিনবার) বললেন $ হে আল্লাহ! তুমি সাক্ষী থাকো, হে আন্পাহ! তুমি সাক্ষী থাকো, 
হে আল্লাহ! তুমি সাক্ষী থাকো । 

অতঃপর বিলাল (রা) আযান দিলেন, পরে ইকামত দিলে তিনি যোহরের নামায আদায় 
করলেন, পুনরায় ইকামত দিলে আসরের নামায পড়লেন । কিন্তু এ দুইয়ের মাঝখানে 
অন্য কোমো নামায পড়েননি । এরপর তিনি কাসওয়া উট্্রীতে আরোহণ করে আরাফাতে 
অবস্থানের জায়গায় আসলেন এবং কাসওয়া উদ্ট্রীকে ‘জাবালে রহমতের’ পাদদেশে ঘুরিয়ে 
গিয়ে আকাশের হলদে রং সামান্য কিছু মুছে যাওয়া পর্যন্ত তথায় অবস্থান'করলেন। 
এবার তিনি উসামাকে তাঁর পেছনে সওয়ারীতে বসালেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্পান্পাহু 
আলাইহি ওয়াসাল্লাম তথা থেকে রওয়ানা হলেন এবং কাসওয়া উত্্রীর লাপামকে 


www.pathagar.com 


১১২ সুনান আবু দাউদ 


এমনভাবে কষে নিলেন যে, তার মাথা হাওদার সন্মুখভাগের সাথে ছুটতে লাগলো । আর 
তিনি ডান হাতের ইশারায় বলতে লাগলেন $ ধীরস্থিরভারে পথ অতিক্রম করো হে 
মানুষেরা, ধীরস্থির গতিতে চলো, হে লোকেরা! যখন তিনি কোনো বালির টিলার নিকট 
আসতেন তখন উন্ত্রীর লাগাম সামান্য ঢিলা করে দিতেন যাতে তা সহজে টিলায় 
উঠে সম্মুখে অথসর হতে পারে। অবশেষে তিনি 'মুযদালিফায়' এসে উপস্থিত হলেন। 
এখানে এসে এক আয়ান ও দুই ইকামতে মাগরিব ও এশা’র নামায একত্রে আদায় 
করেন এ দুই নামাযের মাঝখানে তিনি কোনো প্রকারের নফল-সুন্নাত নামায পড়েননি । 
অতঃপর এখানে রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসান্পাম ভোর পর্যন্ত বিশ্রাম করেন। 
সুস্পষ্ট ভোর হলে তিনি ফজরের নামায আদায় করেন। এক আযান ও এক:ইরামতে 
নামায পড়েছেন। 

অতঃপর তিনি ‘কাসওয়া’ উ্ত্রীর উপর আরোহণ করে “মাশ‘আকরুল হারামে” এসে তার 
উপর উঠলেন । এরপর তিনি কিবলাকে সম্মুখে রেখে মহান আল্লাহর প্রশংসা, তাকবীর 
এবং না ইলাহা ইয্রাল্লাহ পাঠ করলেন। তিনি আল্লাহর একত্ববাদেরও ঘোষণা করেছেন 
এরং এ অবস্থায় তিনি সুস্পষ্ট ভোর হওয়া পর্যন্ত তথায় অবস্থান করলেন। পরে রাসূলুল্লাহ 
সান্ধান্পাহু আলাইহি ওয়াসান্মাম সূর্যোদয়ের পূর্বেই ফাদল ইবনে আব্বাস (রা)-কে 
সওয়ারীতে তার পিছনে বসিয়ে রওয়ানা হলেন। তিনি (ফাদল) ছিলেন চুল ও' চেহারায় 
সুন্দর যুবক ।. যখন রাসূলুল্লাহ সান্পান্পাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, এ সময় 
জস্তুযানের ‘হাওদায়’ অবস্থানকারী মহিলাদের এক জামা‘আতও তার পাশ দিয়ে অতিক্রম 
করছিলো । আর ফাদল বারবার তাদের দিকে দেখছিলেন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ফাদলের মুখের উপর হাত রাখলেন । ফাদল অন্যদিকে ঘুরে তাদের দিকে 
তাৰালেন। এবারও রাসূলুন্লাহ সাল্লান্নাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলের মুখের ওখর হাত 
রাখলেন এবং ফাদল তার মুখখানা অন্যদিকে ফিরিয়ে নিলেন। এবার তিনি ‘মুহাসসার' 
নামক উপত্যকায় এসে পৌছলেন: এবং তিনি উদ্্রীটিকে.অতি অল্প সময় দ্রুত চালালেন। 
এরপর এখান.-থেকে রওয়ানা হয়ে ‘জামরাতুল কুবরা’ (আকাবা)-র দিকে গমনকারী 
মধ্যবর্তী পথ ধরে চললেন এবং সেখানে তৎকালীন যে বৃক্ষটি ছিলো সেটির. নিকটবর্তী 
জামরায় এসে উপস্থিত হলেন এবং তথায় সাতটি কংকর নিক্ষেপ করলেন এবং প্রত্যেক 
কঃকের নিক্ষেপকালে তাকবীর উচ্চারণ করলেন। কংকরগুলো ছিলো পাথরের ক্ষুদ্র টুকরার 
মতো_এবং তা নিক্ষেপ করেছেন সমতল ভূমি থেকে (উপর থেকে নয়)। 
এরপরর-ববাসুলুন্াহ সান্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হলেন পশু কুরবানীর 
স্থলে এবং স্বহস্তে কুরবানী করলেন তেষট্টিটি উট । এরপর আলী (রা)-কে নির্দেশ দিলে 
তিনি অবশিষ্টগুলো যবেহ করলেন। আর তিনি আলী (রা)-কে তার কুরবানীতে 
অংশীদারও.করেছিলেন। অতঙ$পর তিনি প্রত্যেকটি যবেহকৃত পশু থেকে এক টুকরা করে 
গোশত কেটে নেয়ার আদেশ দিলেন। সুতরাং তা নেয়া হলো এরং একটি হাঁড়িতে তা 
পাকানো হলে তারা উভয়ে.সেই গোশত আহার করলেন এবং এর ঝোল পান করলেন। 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১১৩ 


অতঃপর তিনি উদ্ত্রীতে আরোহণ করলেন।. এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম খুব তাড়াতাড়ি রওয়ানা হয়ে বায়তুল্পাহ শরীফে এসে উপস্থিত হলেন। তিনি 
মক্কায় এসেই যোহরের..নামাষ পড়লেন এবার তিনি স্বগোত্রীয় আবদুল মুত্তালিবের 
খান্দানের নিকট আসলেন । তখন তারা (লোকদেরকে) ‘যমযমের’ পানি পান করাচ্ছিলো। 
তিনি তাদেরকে বললেন £ হে আবদুল মুত্তালিবের খান্দান! পানি উত্তোলন করতে থাকো । 
অন্যান্য লোরুদের দ্বারা তোমাদের পানি পান করার কাজ পরাভূত হওয়ার আশংকা য়দি 
না থাকতো তাহলে আমিও এ কল্যাণময় ও মুবারক কূপ থেকে তোমাদের সাথে পানি 
উত্তোলনে অংশগ্রহণ ফন্নতাম । এরপর লোকেরা তাকে পানির বালতি প্রদান করলো; 
gl cal Hla HS VA 0 SUS HL 


AE 


Lae 


Ef LAA LONE EEL TELS 
LoS NTE LEE 
OSL UL ns My Ui aly SSL ally 4k | 
CE IS pli say Sl os Ua Gia de 
dL SE i Saal TSE HES Ee SPACE 
SE EES SE SLE all 


dai JG SiN LS be nl be ins be dl be 


sl asl Yd UU S905 wl JG lily sb Lilly ill 


Jashdl S22 ia ssl 
১৯০৬। জাফর ইবনে মুহাম্মাদ (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু 
"আলাইহি ওয়াসাল্লাম আয়াফাতের ময়দানে এক আযান ও দুই ইক্কামতে যোহর ও 
আসরের নামায পড়েছেন, কিন্তু এ দুই নামাযের মধ্যখানে কোনো সুন্নাত বা নফল নামায 
পড়েননি । অনুরূপভাবে তিনি মুযদালিফায় এক আযান ও দুই ইকামতে মাগরিব ও 
'এশা'র নামায পড়েছেন এবং এ দুই নামাযের মাঝখানে সুন্নাত কিংবা নফল পড়েননি । 
ইমাম আবু দাউদ রর) বলেন; হাতিম ইবনে ইসামঈল দীর্ঘ এক হাদীসের মাধ্যমে-এ 
হাদীসটিকে (নবী সা. পর্যন্ত) পৌছিয়েছেন এবং মুহাম্মাদ ইবনে আলী আল-জু'ফী জাফর 
থেকে, তিনি তার পিতা থেকে, তিনি জাবিয় (রা) থেকে বর্ণনায় হাতিম ইবনে 
ইসমাঈলের বর্ণনার উপর’ এক্যমত পোষণ করেছেন। তবে তিনি (জাবির) বলেছেন, 
“অতঃপর নবী (সা) মাগরিব ও এশা. এক আযান ও এক ইকামতে পড়েছেন।” 


www.pathagar.com 


১১৪ সুনান আবু দাউদ 


eed Besser e 


Mis Cs nt 2 BE SS 3 ol Gis -\A. Vv 


3s le Lola AHUG MUU pL Ge al CL 
Uh CG LG UGG GL Us aie Ul ins CAA SSS 
GA Si FIO LUNA Ly Li BAK BE GE 
১৯০৭ ৷ জাবির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, অতঃপর নবী সান্যাল্লাছ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ অবশ্য আমি এ জায়গায় পশু কুরবানী করেছি। আর মিনার সম্পূর্ণ 
এলাকাই কুরবানীর স্থান । তিনি আরাফাতের এক স্থানে অবস্থান করেছেন এবং বলেছেন ঃ 
ডারগা। তিনি মুধদালিদার.এক এল কায় অবস্থান, করেছেন এবং বলেছেন ? নিক্যযই 
আমি এ স্থানে অবস্থান করলাম, আঁর মুযদালিফার পূর্ণ এলাকাই অবস্থানের জায়গা। 
টীকা ৪ অর্থাৎ উল্লেখিত বিশাল মাঠগুলোর যে কোনো জায়গায় অবস্থান করদেই হচ্ছের জন্য যথেষ্ট হবে (ভুরু )। 
ST sl Mas be SUE in ais LES Se GSS NAA 
MCS 2 il 
১৯০৮ । জাফর (র) থেকে (পূর্ব বর্ণিত) সনদে বর্ণিত হয়েছে। এই বর্ণনায় আরো আছে, 
সুতরাং তোমরা নিজ নিজ অবস্থানের জায়গায় কুরবানী করতে পারো । 
oli a On GED alo Cs Gs -\৭.৭ 


“br es 


Bn! HE Hl SMT AION OF 
ie YG ns YE Sal VL UG ail Ca Ti 


ধ্য, Ce ai HEL dll iis i JG SAL 

Labl Lai 
১৯০৯ । দাবির (রা) থেকে বর্ণিত । ইয়াহইয়া ইবনে সাঈদ উক্ত হাদীস বর্ণনা করেছেন। 
তিনি একথাটিও বলেছেন, “আর তোমরা ইবরাহীমের দাড়াবার স্থানটিকে স্থায়ীভাবে 
নামাযের স্থান হিসেবে নির্ধারণ করে নাও.।” জাক্ষর ইবনে মুহাম্মাদ বলেন, ‘নবী (সা) 
তাওয়াফের দুই রাক্‌‘আতের মধ্যে তাওহীদ অর্থাৎ কুল হুওয়ান্পাহ আহাদ এবং কুল ইয়া 
আয়্যুহাল কাফির্মন পাঠ করেন এবং তিনি (বর্ণনাকারী) তন্মধ্যে আরো বলেছেন, আলী 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১১৫ 
(রা) কুফায় বলেছেন। আর তিনি (জাফর) বলেন, (5,২০ ৯১৭ এ কথাটি জাবির 
(রা) উল্লেখ করেননি, এ বাক্যটি আমার পিতা (মুহাম্মাদ ইবনে আলী) বলেছেন। অবশ্য 
তিনি ফাতিমার ঘটনাটি (অর্থাৎ তিনি ইহরাম খুলে যা করেছেন) বর্ণনা করেছেন। 


ofnso 2 


Ge isi ol 
অনুচ্ছেদ-৫৮ £ আরাফাত মরদানে অবস্থান: 
be nl be Bye on plan Se Lyd Ll ye ia CHD -N4. 
IAS Lal GAs its bl bas ML EG Ell Lisle 
HE CL SIG Lis UA SANA EY an at 
Uy Sb bls ole ule Udo 2 IGS Ar al Ha 
Ear OGY LLL 
LAE Et EOP 
১৯১০ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, কুরাইশরা এবং যারা তাদের ধর্মের 
অনুসারী ছিলো তারা মুযদালিফায় (তথাকার পাহাড়ের উপর) অবস্থান করতো (অন্যান্য 
লোকদের সাথে আরাফাতের ময়দানে যেতো না) এবং তারা নিজেদেরকে হুম্‌স নামে 
আখ্যায়িত করতো । অথচ অন্য সমস্ত আরববাসী আরাফাতের ময়দানে অবস্থান করতো । 
আয়েশা (রা) বলেন, ইসলামের অভ্যুদয়ের পর মহান আনল্তাহ তা‘আলা তার নী 
সান্পান্পাছ আলাইহি ওয়াসাল্লামকে আরাফাতে গমন করার এবং সেখান থেকে প্রত্যাবর্তন 


করার নির্দেশ দেন। এ প্রসঙ্গে আল্লাহ তা'আলার বাণী £ “অতঃপর যেখান থেকে অন্য 
সকল লোক প্রত্যাবর্তন করে, সেখান থেকে তোমরাও প্রত্যাবর্তন করো” (২ ১৯৯) । 


esses Ed 


Se 
অনুচ্ছেদ-৫০ £ মিনায় গমন 


of ee 


AL ols 2 e323 Gis on AS Eis -\A NN 


ore pala tye pall oe hae Cle ye Sb ls Liu 
toa rls xl sl «ll Ua EP CE onl 

UE EEE 
১৯১১ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


www.pathagar.com 


১১৬ সুনান আবূ দাউদ' 


ওয়াসান্পাম ‘ইয়াওমুত তারবিয়াতে” (যিল হজ্জের অষ্টম তারিখে). ঘোহরের নামায় এবং 
‘ইয়াওমু আরাফাতে' (যিল হজ্জের নবম্‌ তারিখে) ফজরের নামায. মিনাতেই পড়েছেন।।. 


ER be 1 EER EE bh Lad GES NANY 


EL Le ar De ELE EEA 
JEL Ae TLE DA DU ola 5 
Ll JG pli JG A ose ELEC 
SN Lan: GE ET Rae, আছি জনা 
ইবনে মালিক (রা)-কে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে 
স্বরণ রেখেছেন এমন কিছু আপনি আমাকে অবহিত ৰুরুন। তারবিয়ার দিন, (অষ্টম 
যিলহজ্জ) রাসূলুল্লাহ সাল্তাল্লাহু আলাইহি ওয়াসান্গাম যোহরের নামায কোথায় 
পড়েছিলেন? তিনি বললেন, মিনাতে। আমি আবার জিজ্ঞেস করলাম, (মিনা থেকে) 
প্রত্যাবর্তনের দিন (ত্রয়োদশ যিলহজ্জ) আসরের নামায তিনি কোথায় পড়েছিলেন? তিনি 


বললেন, আল-আবতাহ উপত্যকায় । তারপর তিনি বললেন, তোমাদের আমীরগণ 
(আমীরে হজ্জ) যেমন করেন তোমরাও তেমনটি করো । 


Gye dl pst ol 
অনুচ্ছেদ-৬০ $ আরাফাত ময়দানে গমন 
ox pe ol GE Cie GELS UA SD CES ANY 


dr le dn: Jw EE JUS se nl on gl se Gl 
Sl Uh gi Cs stat de bie wi by Ho tie 
OEE SE TEE uk 
de GIL BNL a NG 
১৯১৩ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি রূলেন, রাসূলুল্লাহ সাল্লাল্পাছ আলাইহি: 


www.pathagar.com 


হঙঞ্জের নিয়ম-কামুন ১১৭ 


ওয়াসাল্লাম আরাফাতের দিন ভোরে ফজরের নামায পড়েই (সূর্যোদয়ের পূর্বে) রওয়ানা 
হয়ে (মিনা থেকে) আরাফাতে এসে পৌঁছে ‘নামিরাহ' নামক জায়গায় অবতরণ করলেন। 
এটা. আরাফাতের .সেই স্থান যেখানে ইমাম. অবতরণ করেন'। যখন যোহরের নামাযের 
রওয়ানা হলেন এবং যোহর ও আসরের নামায একত্রে আদায় করে. লোকদের উদ্দেশ্যে 
ভাষণ দান করেন, তারপর সেখান থেকে প্রস্থান করে আরাফাতের অবস্থান স্থলে অবস্থান 
গহণ করেন। 


ae llr dl ্L 
অনুচ্ছেদ-৬১ ৪ আরাফাতের দিকে রওয়ানা হওয়া 


SENT EE ES FOTO Tl OA GES NAN 
A bl CU U3 1 LT YG ae pal pe pln rt a 


se dr Le dL SELLE DL pt AL 


Sl pe bal sls ECE OE BC 

LAN VG CG 
১৯১৪ । সাঈদ ইবনে হাস্সান (র) থেকে বর্ণিত । তিনি ইবনে উমার (রা) থেকে বর্ণনা 
করেন, তিনি বলেন; (সেই বহুর যখন হাজ্জাজ (ইবনে ইউসু'ফ) আবদুল্লাহ ইবনুয যুবাইর 
(রা)-কে শহীদ রুরলো, হাজ্জাজ ইবনে উমার (রা)-র নিকট লোক পাঠিয়ে জান্তে 
চাইলো যে, আজকের এ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় 
(নামিরা) থেকে আঁরাফাতের দিকে রওয়ানা করেছেন? তিনি বললেন, যখন যাত্রার সময় 
হবে তখন.আঙ্গরা রওয়ানা করবো । অতঃপর যখন ইবনে “উমার (রা) রওয়ানা করার 
ইচ্ছা করলেন, সাঈদ ইবনে হাস্সান বলেন; তখন লোকজন“তাকে বললো, এখনো সূর্য 
পশ্চিমাকাশে ঢলে পড়েনি। তিনি (ইবনে উমার) আবার জিজ্ঞেস করলেন, সূর্য ঢলে 
পড়েছে কি? তাঁর সঙ্গীরা বললো, এখনো ঢলেনি। সাঈদ বলেন, যখন তয় সঙ্গীরা 
বললো, এখন সূর্য ঢলে পড়েছে, তখন তিনি রওয়ানা হলেন। EL 


2520 


CLE 
অনুচ্ছেদ-৬২ ঃ আরাফাত ময়দানের খুত্বা (ভাষণ) 


I re OO ts SES HTT NOE CE NE —\4\০ 


www.pathagar.com 


১১৮ সুনান আবু দাউদ 


EL UG as i nl be Le hs bn a2 Ge pl pal 32S 


ULE LEG LE Ula 
SEU dE FE IE CEE TEESE 
বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লান্যাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফাতের মাঠে মিস্বারের 
উপর (খুতবা পাঠ করতে) দেখেছি।' 


টীকা £ প্রকৃতপক্ষে সেদিন তিনি উটের পিঠে আরোহণ করে খুত্বা দিয়েছেন। সুতরাং এ হাদীসে বর্ণিত 
‘মিশ্বার’ শব্দের অর্থ উঁচু স্থান । তা উটের পিঠও হতে পারে (অনু.) 


LS SCL Seo die GEILE Eiia=Na\y 
ale di Lai Ish i Tee le LA 2S Se 
A ATE 
১৯১৬ নুবাইত (রা) থেকে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
আরাফাত ময়দানে একটি লাল রংয়ের উদ্্রীর উপর অবস্থানরত অবস্থায় খুতবা 
দিতে দেখেছেন। 
#0 


CAC j ELEY ENS Jo Coot OAH Me SU 
SEA JUG Sia cs AS on lll 12 all ie be SSS 


6 #0 


Ha ph ATL UE LAD UU ge nl al se be 
ESE Lele Db DE El JUG 
salt Sl bl G asl ol JG OREM AML ii ole Ue 


6° 


JU JG LE Sy oe 
১৯১৭ । । খালিদ ইবনুল আদ্দাআা ইবনে হাওযা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু জালাইহি ওয়াসাল্লামকে আরাফাতের দিন একটি উটের পিঠে চড়ে 
তার দুই পাদানীংতে পা রেখে দাড়িয়ে লোকদের উদ্দেশ্যে খুতবা (ভাঘণ) দিতে দেখেছি। 
আৰু দাউদ (র).ৰলেন, হান্নাদ (র) যেভাবে বর্ণনা করেছেন, kc dl GOB 
(র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 


Es ae Ss te BIS pil ie 03 wl CXS -\A\A 


AE IE or fll 2 gre 2 pall Le 


১৯১৮। আৰু আমর আবদুল মাজীদ (র) থেকে বর্ণিত । তিনি আল-আদ্দাআ ইবনে 
খালিদ (রা) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসটির ভাবার্থে বর্ণনা করেছেন। 


www.pathagar.com 


হজ্ঞের নিয়ম-কানুন ১১৯ 


CE AY pay sl 
অনুচ্ছেদ-৬৩ £ আরাফাতে অবস্থানের স্থান 


Es onl i gre be IU Es JE onl Chis - \4\a 
UE TG EE EL EIB LS ee 


oct 


CUE BETES 


Ml: EBS ale Ll bea cl es Jos Ei YE 
ia set SD ales la ls TOE 
tl ole 


১৯১৯। ইয়াধীদ ইবনে শাইবান (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, ইবনে মিরবা' 

আল-আনসারী (রা) আমাদের নিকট যখন আসলেন, তখন আমরা আরাফাতের 
এক জায়গায় অবস্থান করছিলাম । (বর্ণনাকারী) আমর বলেন, ইমামের (আমীরুল 
হঞ্জের) নিকট থেকে তাদের . অবস্থানের জায়গাটি. কিছু দূরে ছিলো।. তিনি এসে 
বললেন, আমি অবশ্যই তোমাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লামের 
বাৰ্তাবাহক । তিনি তোমাদের জন্য ফরমান পাঠিয়েছেন যে, তোমরা তোমাদের 
(হজ্জ) অনুষ্ঠানের স্থানগুলোতে অবস্থান করো। কেননা তোমরা ইবরাহীম (আ)-এর 
উত্তরাধিকারী ও বংশধর । 


[AA dha 


Gye Liu oL 
অনুচ্ছেদ-৬৪ £ আরাফাত থেকে প্রত্যাবর্তন 


Gia, C ae Hos ull Ln yi Saas Glia N\A. 


ERT 58" 2s “ee sO ee 


IE Ysa Gi eT ee CB 


di she < ali Usa s AGLI mle ol Or pals be sal 
UL LTE sis cal ley Liye els le 
JU Jy LA bt) ET EAT gt ET Ln 


GUILE TA Hs ULE 5 ED ole UL bl, UN, CG 


s+ +- eo + 6 


Jl SUL add alt Sl nlite JG wl 2 Lai 


www.pathagar.com 


১২০ সুনান আবৃ দাউদ 
2 UL Ca, Ul ES UG LSE Ml Jai 
১৯২০ ৷ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত তিনি বলেন, EEE EE SEE 
ওয়াসাল্লাম ধীরস্থির ও শাস্তভাবে আরাফাত থেকে প্রত্যাবর্তন করেন। আর উসামা (রা) 
ছিলেন তার পেছনে সওয়ারীতে বসা তিনি লোকদেরকে বললেন $ জনমন্ডলী! 
ধীরস্থিরভাববে চলো! কেননা ঘোড়া ও উটকে. হাঁকিয়ে দ্রুত চলার মধ্যে কোনো কল্যাণ 
নেই । বর্ণনাকারী বলেন, আমি ঘোড়া ও উটগুলোকে তাদের দুই হাত (সম্মুখের দুই পা) 
'তুলে দ্রুত চলতে দেখিনি । এভাবে তিনি মুযদালিফায় উপস্থিত হলেন ওয়াহ্‌ব ইবনে 
বায়ানের বর্ণনায় আছে, পথিমধ্যে তিনি সওয়ারীর পিছনে বসিয়ে নিলেন ফাদল ইরনে 
আব্বাস (রা)-কে। এখানেও তিনি বললেন $ হে মানুষেরা! ঘোড়া ও উটকে দ্রুত হাঁকিয়ে 
চলার মধ্যে প্রকৃতপক্ষে কোনো কল্যাণ নেই সুতরাং তোমাদের উচিত ধীরস্থিরভাবে 
চলা । বর্ণনাকারী বলেন, এখানেও আমি পশুগুলোকে তাদের হাত-পা তুলে দ্রুত চলতে 
দেখিনি। এ অবস্থায় তিনি মিনায় পৌছেছেন। C 


Gis c a, EEL loyal x he LAST GSS — YAY 


SET HALE sed 


EL CL oS Od a} 
El 5 CEI SDE SAE bra 
dl La dl Uy Eso Line ie ili ik EE 


i oe EE AOE ORR NI 


AE TEES EO ann ATES 
Cio HUET! Ela JG isa dL 
sls io ele 2 nl tll Mi UG Lad 
JG ae dN mle Ss day cUtall AG 2 2 
ARIEL PAN TUES it LG 

ss cl in Sl 
১৯২১। কুরাইব (র) থেকে বর্ণিত। তিনি উসামা ইবনে যায়েদ (রা)-কে জিজ্ঞেস 
কর্পলেন, ফে দিন সন্ধ্যায় আপনি রাসূলুল্লাহ সান্লান্পাছ আলাইহি ওয়াসাল্লামের পেছনে 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কামুন ১২১ 


(সওয়ামীতে) আরোহণ করে প্রত্যাবর্তন করছিলেন, তখন আপনারা কি কাজ করেছিলেন? 
তিনি বললেন, পথিক্ষরা যে পাহাড়ী পথে রাত যাপনের উদ্দেশ্যে অবতরণ করে, আমরা 
সেখানে পৌছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উদ্ত্রী বসিয়ে পেশাব 
করলেন । ‘পানি প্রবাহিত করেছেন’, বর্ণনাকারী একথা বলেননি । অতঃপর উযুর পানি 
চাইলেন, তিনি হালকা ধরনের উযু করলেন । আমি জিন্তেেস করলাম, হে আল্লাহর রাসূল! 
আপনি কি নাযায পড়বেন? তিনি বললেন £ নামায সামনে গিয়ে । বর্ণনাকারী বলেন, 
তারপর তিনি সওয়ারীতে আরোহণ করে মুযদালিফায় উপস্থিত হলেন এবং ইকামত হলে 
মাগরিবের নামায আদায় করলেন। এদিকে লোকেরা নিজ নিজ তীবুতে তাদের উটগুলো 
বসালেন, কিন্তু উটের পিঠ থেকে গদি খোলেননি, বরং সেভাবেই রেখে দিলেন । এরপর 
ইকামত'দিয়ে তিনি এশার নামায আদায় করলেন। এরপর লোকেরা তাদের উটের 
পিঠের গদি খুলে ফেললো । মুহাম্মাদ ইবনে কাসীর তার হাদীসে: বর্ধিত করেছেন যে, 
আমি (কুরাইব) জিজ্ঞেস করলাম, (পরদিন) সকালে আপনারা কি করলেন? তিনি 
(উসামা) বলেন, আজ ফাদল (ইবনে আব্বাস) তার সওয়ারীর পেছনে আরোহণ 
ডে জাহ হয ছি যায ট খায়ে যা হায় 


+ fs ef, 0 


GE Gi tS ie IEG SY Jaa AAT -১৭YY 


of ee 


EOE EU FY BUGUL a 
kip ly sl bis 2 LN ose lilly 


mail Al 5 ti lil al Lic 
১৯২২। আলী (রা) থেকে বর্ণিত । ভিনি বলেন, অতঃপর তিনি উসামাকে সওয়ারীর 
পেছনে বসিয়ে মধ্যম গতিতে উঠ্নরী চালালেন। আর লোকেরা ডানে-বামে উটকে মারধর 
করে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল । কিন্তু তিনি তাদের দিকে জ্রক্ষেপ না করে বলতে লাগলেন ঃ 
শান্ত গতিতে চলো হে মানুষেরা! সূর্য অদৃশ্য হবার পরই তিনি তথা (আরাফাত) 
থেকে রওয়ানা হলেন। 


‘4 Ld 


0 onl be Boye 2 pln be aL bs Us -\AYY 
alin ll Ua) SS TLS Lt Gly a5 bt Cell Yate U5 
Ls LEU LL pM IS Cli 

PERRO CRE RE LE ১৯ 30 Gad 
১৯২৩ । হিশাম ইবনে উরওয়া (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেছেন, 
আমি উসামা (রা)-র নিকট বসা ছিলাম । বিদায় হচ্ছে (আরাফাত থেকে মুযদালিফায় 


www.pathagar.com 


১২২ সুনান আবূ দাউদ: 


ফেরার পথে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি. ওয়াসাল্লাম কিভাবে পথ অতিক্রম করেছেন, 
সে সম্পর্কে তাকে চ্লিজ্ঞেস ফরা:হলো। জবাবে তিনি. বললেন, ব্বাসূলূল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম মধ্যম গতিতেই, চলেছেন। আর যখন তিনি প্রশস্ত ও বিস্তীর্ণ প্রান্তারে 
উপনীত হতেন, একটু দ্রুত: গতিতে পথ অতিক্ৰম করতেন। হিশাম (র) বলেন, 
‘আন-নাচ্ছ' ‘আনাকের' চেয়ে দ্রুত গতিতে চলা । 


assez es 


oe i Es os, Ens bi Ee \avt 
bits cL US Co 


OE dt Le di Yas 5 uta Sy 
১৯২৪ । উসামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সওয়ারীর পেছনে আরোহী ছিলাম । যখন সূর্য অস্ত গেলো তখন রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আরাফাত থেকে) যাত্রা শুরু করলেন। 
EO -\ave 


We dts SE he dS ET 
EE COE EU 

iE ssa) JE 

tm SLUTS EONS ds EEL) Lal lS oh yl 
CE CE a To GS” all ea i) SU 


SI SEE MSE NET HOE HF 8 
উসামা ইবনে যায়েদ (রা)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আরাফাত থেকে রওয়ানা হলেন। তিনি পাহাড়ী পথে পৌছে পেশাব করলেন তারপর 
হালকা উযু করলেন, পূর্ণাঙ্গ 'উযু করলেন না। উসামা ইবনে যায়েদ (রা) বলেন, আমি 
তাকে জিজ্ঞেস:কব্রলাম, আপনি.কি নামায .পড়রেন? তিনি বললেন, আরো সামনে এণিয়ে 
নামায পড়বো । এরপর তিনি পুনরায় সওয়ারীতে আরোহণ করলেন এবং মুযদালিফায় 
এসে বাহন থেকে নেমে উত্তমরূপে উযু করলেন, অতঃপর নামাযের ইকামত বলা হলে 
তিনি মাগরিবের নামায. পড়লেন। এরপর সমস্ত. লোক নিজ.নিজ জায়গায় নিজেদের উট 
Mic atic Sic Sb UD SARI Ld Ladd Ln uid কিতু এ দুই 
নামাযের মাঝগ্বানে আর কোনো নামায পূড়েননি। 


00, 
. 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কামুন ১২৩ 


EC eH 
অনুচ্ছেদ-৬৫ $ মুয্দালিফায়-নামায. পড়া 
Hn st a GUL die Hs NAY 
drole dr Ls bl at ph sh abe dns ph pts 
EE LUAU LEI Gli la Ske 
১৯২৬ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম মুযুদালিফায় মাগরিব এবং এশার নামায একত্রে পড়েছেন। 


Le? 6 


oils dG sl Ci 12 JSS ol Laal Gis -\aYV 


EE 2 GIG ES sl GA 2 3 


ZLGL Le Ys La LS YG LL YG 


১৯২৭ ।' আয-যুহরী (র) থেকে তার নিজস্ব সনদে পূর্বোক্ত হাদীসের সমার্থক বর্ণিত 
হয়েছে। তিনি বলেছেন, প্রত্যেক নামাযের জন্য পৃথক পৃথর্ক ইকামত দ্বারা উভয় নামায 
(মাগরিব ও এশাকে) একত্রে পড়েছেন। আহমাদ (র) বলেন, ওয়াকী“ (র) বলেছেন, 
প্রতিটি নামায এক ইকামতে পড়েছেন। 

I EER ATES HARE? iis bE 6 Le OSA" \AYA 
Le A JL is, JES te Lie cpl Fe teal 
Ju. Tal NE ASN od sl Ys Le 


“set e8 oc Boe 


Ls Bly 0 Jaa 
১৯২৮ । আহমাদ ইবনে হাম্বল (র)-র সনদ দ্বারা আয-যুহরী (র) থেকে এবং তিনি 
হাম্মাদ থেকে পূর্বোক্ত হাদীসের সমার্থক বর্ণনা করেছেন। বর্ণনাকারী উসমান ইবনে উমার 
বলেছেন, প্রত্যেক নামাযের জন্য ইকামত দিয়ে এবং প্রথম নামাযে আযান দেয়া হয়নি 
আর এ উভয় নামাযের কোনো একটির পরে অন্য কোনো (সুন্নাত/নফল) নামায 
চকত [বাজু উভয় নামাযের কোনটির জন্য আযান দেননি। ' 


rE EEE Md 


Usalls ETL Sa li: 


EES EE TA CCEA 


১৯-১৭৭ 


www.pathagar.com 


১২৪ “সুনান আবূ দাউদ 


® se 


CE Cele JG Lal oi C0 2 YC A Jes) 

Bsaly LGL oll [ia ary ale Lode Jas 
১৯২৯ । আবদুল্লাহ ইবনে মালেক (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ইবনে উমার 
(রা)-র সাথে মাগরিবের তিন এবং এশার দুই রাক‘আত নামায পড়েছি। মালেক 
ইবনুল হারিছ (র) তাকে বললেন, এটি আবার কি ধরনের নামায? তিনি রললেন, 
রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি এ দু'টি নামায এই স্থানে এক 
AI a0 


ARN 48" 8 ‘৫2৩48 eee 4" 


eee 


FE SO CT Ae 
Lally Crd pe onl 2 CALS FUG UL 2 


AS nl ce J uals GL 
১৯৩০ । সাঈদ ইবনে জুবাইর ও আবদুল্লাহ ইবনে মালেক (র) থেকে বর্ণিত তারা 
উভয়ে বলেছেন, আমরা ইবনে উমার (রা)-র সাথে মুযৃদালিফায় মাগরিব ও এশার 
নামায এক ইকামতে আদায় করেছি। অতঃপর ইবনে কাসীর বর্ণিত হাদীসের অনুরূপ 
বৰ্ণনা করেছেন। 


ioe Lele Ll ALES SLT onl Gis -\Av\ 
CA Cl ee pal oe Cail JU rs 2 me be GO! 
Cli ot 551, GS sual TALL’ SE OE CO SR 
in de dl Bs ala SED A bl ES YG oa! 


call lia ss le 
১৯৩১. সাইদ ইবনে জুবাইর (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা ইবনে উমার 
(রা)-এর সঙ্গে আরাফাত থেকে প্রত্যাবর্তন করে যখন মুয্দালিফায় পৌছলাম তখন তিনি 
এক ইকামতে মাগরিব ও এশা'র নামায যথাক্রমে তিন ও দুই রাক‘আত পড়ালেন। 
নামায সমাপন. করে ইবনে উমার (রা) আমাদেরকে বললেন, এভাবেই এ স্থানে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামায পড়িয়েছেন।. 


IS nm Ll ie Lt bn 2 ie TA GEL ary 
se E56 el shai EERE ৯ Ss rr fi, JG 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১২৫ 


Jia Sl [ia i Ee ae Onl Sit JES os Eo 
Lb Ee se dn ie din Sets 


EE 


EN EE IE OTT OT TE ISA 
জুবাইর (র)-কে দেখেছি, তিনি মুয্দালিফায় ইকামত দিয়ে মাগরিরের তিন রাক'আত 
এবং এশার দুই রাক'আত, নামায পড়েছেন। এরপর তিনি বল্লেন, আমি ইবনে উমার 
(ৱা)-কে এ জায়গায় এরূপ করতে দেখেছি। আর তিনি .বলেছেন, পচি ৭ যুত 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি। 

Sa pal be Sa EA CHD e329 nl CEL LL CES NAY 
< GH I dle be VL pS ELF IG ol 


! al OEE SUT EEA 


seco oe 


JU OE NO FT 
UD UG LL gph il Sih fas got Br tle bay 


ণণ PE 


Ln la sl J Ee SAL WW 2 po 


ea be 


lia 


EOE SOE UTE ESET BS EE 
আমি. ইবনে. উমার (রা)-এর সাথে আরাফাত থেকে মুষ্দালিফা পর্যন্ত :এলাম । 
মুয্‌দালিফায় আসা পর্যন্ত তিনি ‘তাকবীর’ (আল্লাহু আকবার) এবং ‘তাহুলীল'- (লা ইলাহা 
ইল্লান্পাহ) পড়েছেন।-এরপর তিনি. আযান ও ইকামত দিলেন অথবা. এৰ ব্যক্তিক্ৰে-নিৰ্দেশ 
দিলে সে আযান ও,ইক্লামত দিলো । তিনি আমাদেরকে মাগরিবের তিন রাক‘আত.নামায় 
পড়ালেন, অতঃপর আমাদের দিকে ফিরে বললেন, নামাযের জন্য প্রস্তুত হও। অতঃপর 
তিনি আমাদেরকে দুই রাক‘আত এশার নামায পড়ালেন। এরপর রাতের খাবার নিয়ে 
ডাকলেন। তিনি (আশ'আস) বলেন, ‘ইলাজ ইবনে ‘আমর, ইবনে উমার (রা) থেকে 
আমার পিতার বর্ণিত হাদীসের অনুরূপ আমাকে বর্ণনা করেছেন । পরে ইরনে উমার 
(রা)-কে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, iid LOA 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামায পড়েছি 


তত 24০০০০ | 6 - # 56 
LUls Llc Ll Ja 5 aly ie ul JLuwa LS —\NVE 
oe ij ee iy 


www.pathagar.com 


"১২৬ সুনান আবু দাদ 


2 aA 2s be EL be gan) oe payin Lyle 
TLE LS EEE olga 
RHE Hh HEE TA iy Y। Se - 


ই Ef SUES U5 HN ye pall Hs hn Eas 
Set RE Hn (a) ca GN LRA ae এশা ও মাগারিবের নামাযকে 
মুয্দালিফাতে একসার্থে পড়া এবং পরের দিন ফজরের নামাযকে ওয়াক্তের পূর্বে পড়ে 
নেয়া, এ দুই নামায ব্যতীত আঁর কোনো নামায ওয়াক্ত হওয়ার পূর্বে আদায় করতে আমি 
কখনো রাসূলুল্লাহ সাল্লান্নাছ আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি। 2 


$ ফজরের্‌ নামায ওয়াক্তের পূর্বে পড়েছিলেন এর অর্থ এই হতে পারে যে, সুবহে সাদেক হওয়ার 
সাথে সাথে মহনিবী (সা) এই নামায পড়েছেন। ইবনে উমার (রা)-র ধারণায় তখনো ফজরের ওয়াক্ত 
হয়নি। তাই তিনি এভাবে বর্ণনা করেছেন। অথবা হতে পারে তিনি ওয়াক্ত হওয়ার আগেই পড়েছেন। 
যয জাতি ছয় যায ড় হয সাত তাত লয় যাতি? 
(সম্পাদক) । ll 


on ole A al Us Ea AAA dis Re acl AA —NAYo 


en) te be Sil be he 9 ty ue ile oral: we 
cil td sla ial Uli YL 62 Aly ul 
iBall yas: টো lia JU Ch ole iis Ms 


HAMEL aE A A 


ML, i sail ai Ul cis lt S23 iy 
১৯৩৫ gi (রা) থেকে বর্ণিত ।.তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
(মুয্দালিফাতে রাত যাপনের পর) সকাল বেলা “‘কুযাহ' পর্বতের উপর উঠে দীড়ালেন 
RSL Uh wd UE (অবস্থানস্থল লা ফার গোর্টা 
করলা ।'মিলার পূর্ণ এলাকাটিই কুরবানী করার স্থল । অতএব তোমা তোমাদের নিজ 
নিজ অবস্থানে কুরধানী করো। 


bel ph ps bests BIA CRG He Ct = AA 
LL ee il AT 
ii CRA HEE Uk LL Lh 


ZAP 0. te 


ML, wt Tail ais Us (EE Le 5 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১২৭ 


১৯৩৬ । জাবির (রা) থেকে বর্ণিত । নবী সাল্লান্পাহ আলাইহি ওয়াসান্লাম বলৈছেন £ আমি 
আরাফাতের এ জায়গায় অবস্থান করলাম তধে আরাফাতের গোটা এলাকাটিইণ(হজ্জের 
জন্য) মাওকাফ (অবস্থানের জায়গা) । আর আমি মুয্দালিফার এ স্থানে অবস্থান করলাম । 
মুষয্‌দালিফার সম্পূর্ণ এলাকাটিই মাওকাফ (অবস্থানের জায়গা) "আর অমি মিনার এ 
জায়গায় কুরবানী করলাম । গোটা মিনা এলাকাটিই কুরবানীর স্থান ৷; সুতরাং তোমরা 
তোমাদের নিজ নিজ অবস্থানে কুরবানী করো। 


Sn Hl bs Cl gf Cn li Lh i - \ATV 
ME Sl Es ED UU ots os 


USN UK AE A RG UB GR TOG Oe 
{ ERO 


OM Goh LC pls IK Liye 
১৯৩৭। আতা’ ' (বু) থেকে বর্ণিত । তিনি বলেন, জাবির ইরুরে আবদুল্লাহ (রা) আমাকে 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৪ গোটা.আরাফাতের ময়দান 
মাওকাফ বা অবস্থানের জায়গা । গোটা মিনা এলাকা কুরবানীর স্থান এবং মুযুদালিফার 
বিস্তৃত এলাকা মাওকাফ বা অবস্থানের জায়গা এবং মক্কার প্রতিটি তুলি-গলি. (বায়তুল্লাহ 
যিয়ারতের জন্য আগমনের) রাস্তা এবং (গোটা হেরেম এলাকা) কুরবানীর স্থানু ॥ 


sy Le sl lor Lu GS i nl Liu 7 \AYA 
LLL Ui SS 0 bs et I a2 


[) [dl 


di de ME ah TE a SSG rs t 
A) BAL 

১৯৩৮ । আমর ইবনে মায়মূন (র) থেকে বর্ণিত। তিনি বলেন, উমার ইরনুল খাত্তার 

(রা) বল্লেছেন, 'জ্রাহিলী যুগের লোকেরা (মুযূদালিফা থেকে) পাহাড়ের. উপর সূর্য,না.দেখা 

ক 
করেছেন। তিনি সূর্য উঠার আগেই রওয়ানা করেছেন। EE 


jr 


- reese ne ECT a SBS HELO 


1 uli Ls [eA TE পা edly 


www.pathagar.com 


১২৮ সুনান আবু দাউদ 


১৯৩৯ ৷ উধায্মদুন্যাহ ইবনে আবু ইয়াযীদ (রে) থেকে-বর্ণিত । তিনি ইবনে আব্বাস 
(রা)-কে:. বলতে. শুবেছেন, রাসূলুল্লাহ সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লাম. তার পরিবারের 
যেসর নিরীহ লোককে মুয্দালিফার রাতে আগেভাগেই (মিনায়) পাঠিয়েছিলেন, আমিও 
তাদের অন্তর্ভুক্ত ছিলাম । 


LO Bar a Es en eee0 


AE Ll CS UR GA a oy La Ss Ge -\A6. 
dle dr UL Cs YG lie pl pe OM ph p+ 
Ls Sle le hl LL yal LEAT NL sls 


AES EAS a Uk Casi LL 

K SA all whl 05 sl UG 
OR SVE He Ao, রাসুলুল্লাহ সান্মান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম আবদুল মুভ্তালিবের খান্দানের অল্প বয়ক্কদেরকে মুযৃদালিফার রাতে গাধার 
পিঠে আরোহণ করিয়ে আগেভাগেই (মিনায়) পাঠিয়ে দিয়েছেন এবং তিনি আমাদের 
উরুতে হালকা আঘাত করে বললেন £ শুনো বৎসরা! সূর্যোদয়ের পূর্বে তোমরা জামরায় 
কংকর নিক্ষেপ করৌ না। ইমাম আৰু দাউদ (র) বলেন, ‘আল-লাত্হু’ শব্দের অর্থ হচ্ছে 
হালকা আঘাত করা। 


4, ELE Xt ot 


CE Ft AE ol I FER ls t OPER Foe 


lial LL ES UE dite 

CE ER CCT NE EAE 
১৯৪১ ইবনৈ আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি 
ওয়াসাল্লাম তাঁর 'পাঁরববারের দুর্বল লোকদেরকে (মুযদালিফা থেকে) রাতের অন্ধকারেই 
মিনায় পাঁঠিয়ে দিলেন এবং তাদেরকে নির্দেশ দিলেন যে, তারা সূর্যোদয়ের পূর্বে যেন 
জামরায় কংকর নিক্ষেপ না করে। 


Fo SO ACE HS Ne MCLE dl ue 2 ১১৬ LG -\Aty 
Lisle be onl be sya o2 fla be olde alone dal 
ATE TAA PY WEE ETT OCT CAPE FONT Yl 
Pad Eo MSDE Enlai GS all yi 

OL ELE ila dt Jy) U9 sill 


www.pathagar.com 


হজ্জের নিয়:!-ফামন ১২৯ 


১৯৪২ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
কুয়বানীর রাতেই উন্মু সালামা (রা)-কে মিনায় পাঠিয়ে দেন এবং তিনি ফজরের পূর্বেই 
কংকর নিক্ষেপ কণমন। অতঃপর তিনি (বায়তুল্লাহ শরীফের) যিয়ারতে গিয়ে ‘তাওয়াফে 
ইফাদা’ সমাপন করেন। আয়েশা (রা) বলেন, সেই দিনটি ছিলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যেদিন তার কাছে কাটাবেন বলে নির্ধারিত।. ' 


E32 Onl Oe et GELS GLAU SE La CED Naty 
CEL i en 

Lond 
১৯৪৩ । আসমা (রা) থেকে বর্ণিত । তিনি ‘জামরাতুল আকাবায়’ কংকর নিক্ষেপ 
করেছেন । বর্ণনাকারী (আবু আমর) বললেন, আমরা তো রাতেই জামরায় ‘রমী’ (কংকর 
নিক্ষেপ) করেছি। তখন আসমা (রা) বললেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সময়ে এরূপ করেছি। 


“803g 


be DA UBD DULL CURT 6 by Le aaa Ea —\NEE 
Ec alsdls ole ule di Ao dT all UG nL 
CE OE ES NE BO Lo ral 


১৯৪৪ । জাবির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্গান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম মুয্‌দালিফা থেকে শান্তভাবে রওয়ানা হলেন এবং লোকদেরকে ছোট কংকর 
নিক্ষেপ করার নির্দেশ দিলেন। তিনি দ্রুতগতিতে মুহাসসির উপত্যকা অতিক্রম করলেন। 


PET all pn 0 

অনুচ্ছেদ-৬৭ £ হজ্জের বড় দিন 

tla Cs oh CLS Pal 2 i Cte - —-\Ato 

let la dt Vy BAL ol oe Hl CED SU ol 

IE ES Tl 3 Sl bn PA pos Hy ply 
PETES ia JG EEE SIG Tin e's 

১৯৪৫ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত । রাসূলুন্াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 

বিদায় হজ্জের দিন তিন জামরার মধ্যস্থলে দাড়িয়ে জিজ্ঞেস করলেন £ঃ আজ এটা কোন 

দিন? লোকেরা বললো, আজ কুরবানীর দিন। তিনি বললেন £ আজ হজ্জের বড় দিন,। 


www.pathagar.com 


১৩০ সুনান আবু দাউদ ' 


টীকা £ “হজ্জে আকবার” কোন্‌ দিন, এ নিয়ে মতভেদ রয়েছে। কারো মতে, কুরবানীর. দিন দশম 
যিলহজ্জ। কারো মতে আরাফাতের .দিন, ৯ম যিল্হজ্জ । কারো মতে গোটা হজ্জ অনুষ্ঠান। কারো মতে 
হজ্জে কিরান ইত্যাদি । তরে অধিকাংশের মতে পূর্ণ হজ্ঞই হচ্ছে হজ্ধে আকবার বা বড় হজ্ছ। আর উমরা 
LB HLL 


LS LS OE Os 


ME ET HOE 
“8 # ক. ANALY oc e020 sh Eby ae ৪:2 
Yo es Cl R32 G2 2 AT Hl JUG EA 
AEE tos BEE Sly GSLs YT Ue FO ah Es 
১৯৪৬ । আবু হুরায়রা (রা) বলেন, ত নত নাত 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বাক্র রা.-কে আমীরে হজ্জ করেছিলেন) কুরবানীর 
দিন মিনায় আবু বাক্র (রা) কিছু সংখ্যক লোকসহ আমাকে ঘোষণা করার জন্য 
পাঠিয়েছিলেন যে, ‘এ বছরের পর আর কোনো মুশরিক হজ্জ করতে পারবে না এবং 


উলঙ্গ হয়েও কেউ বায়তুল্লাহ তাওয়াফ করতে পারবে না ।: আর এই কুরবানীর দিনই 
হচ্ছে হজ্জের বড় দিন এবং হজ্জই হচ্ছে হজ্জ্দে আকবার । 


rohit ob 
অনুচ্ছেদ-৬৮ $ হারাম (মর্যাদাসম্পন্ন) মাসসমূহ 


ry fe 5 সা Eis aE CORA KS ELE \A6V 


ee rae eg 


bly ols UR 2s 2৯৩৩ 1 ally Ea i! 
১৯৪৭ ।. আবু বাক্রা (রা) থেকে বর্ণিত । বিদায় হজ্ডজে নবী সাল্পান্মাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাঁর ভাষণে বলেন £ আল্লাহ তা'আলা যেদিন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি 
করেছেন, সেদিন থেকে কালচক্র একইরূপে আবর্তিত হচ্ছে। বার মাসে এক বছর । এর 
মধ্যে চার মাস মহাসন্মানিত। এ চার মাসের মধ্যে যুল্‌-ফা‘দাহ, যুল-হিজ্জা ও মুহাররম; 
মাস তিনটি পরপর রয়েছে। বাকী মাসটি রজবে মুদার, জুমাদা এবং শা‘বান মাসের 
মধ্যে অবস্থিত । 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১৩১ 


টীকা ঃ সৃষ্টির শুরুতে.কালের যে গতি এবং দিন ও মাস যেরূপ ছিলো, আজও তা হুবহু সেরূপই রয়েছে। 
এতে কোনো পরিবর্তন হয়নি (অনু.)। 


“4” “es 6 “ashe sge 2 Ed 


Cs yl se CES ld on LSS CS - NALA 


“ee ceo 8 « 2 ed 


HOLE OBES aD ES ACE 
ss Ils JG. ss le WAT dl de rl oe 8 


0+ #0 


ENE Ee LL EES OS 
Sisal in i 


১৯৪৮ । আৰু বাক্রা (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসটির 
অনুরূপ বর্ণিত । আবু দাউদ (র) বলেন, পূর্বের হাদীসে যদিও ‘ইবনে আবু বাক্রা বলা 
হয়েছে’ তার নাম উল্লেখ করা হয়নি। কিন্তু ইবনে আওন তার নাম উল্লেখ করে এ 
হাদীসে ‘আবদুর রহমান ইবনে আবু বাক্রা’ বলেছেন। 


eevee ® or oto? Ed 


CFB EY Ye — ol 
অনুচ্ছেদ-৬৯ £ যে ব্যক্তি (নবম তারিখে) আরাফাতে উপস্থিত হতে পারেনি 


lee om iS SLL CS i SE SLE SSNS 


AA LEA Md 


ewe 
di de ASSIGN ans on a ie ye 
as eae deer ood ease ie see ee ede cog 
PR sls Al be 5 Yi nt i As 
ত 8০০০4 8৪-৫ ৪০৭৪" '-- Et “oe 
nn sits Le dol i 
AE eh FE ELE “পা ton nt Bn tft Et 2 


EON AE ea es 
+28 EES es eocoe od BM-cec #Pe 


Eo Le SESE le LE ESE 


LL cree 8. ESE NA 


olbill a 5 2 099 oi EEG LLL 


£90 $০ ৪4" Gi Fi850 


Sx cdl JG oi 
১৯৪৯ । আবদূর রহমান ইবনে ইয়া‘মুর আদ-দীলী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 


www.pathagar.com 


১৩২ সুনান আবূ দাউদ 


আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম, তখন তিনি আরাফাতে 
ছিলেন। নাজৃদ এলাকার ক'জন লোক অথবা একদল লোক সেখানে আসলো । তারা 
তাদের এক ব্যক্তিকে নির্দেশ দিলে সে উচ্চস্বরে রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, হজ্জ কিরূপে সম্পন্ন হয়? রাসূলুল্লাহ (সা) এক ব্যক্তিকে 
নির্দেশ দিলে সেও বুলন্দ আওয়াযে. বল্লো, .‘হজ্জ- হজ্জ হচ্ছে (নবম তারিখে) 
আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া । যে ব্যক্তি মুযৃদালিফার রাতে ফজরের নামাযের 
ওয়াক্ত হওয়ার পূর্বে আরাফাতে উপস্থিত হতে পেরেছে তার হজ্জ পূর্ণ হয়েছে। মিনায় তিন 
দিন অবস্থান করতে হয় যে ব্যক্তি দু'দিন সেখানে. কাজ সমাপ্ত করতে চায় তাও করতে 
পারে, এতে তার কোনো ক্রটি হবে না। আর যে বিলম্ব করতে চায় তাও করতে পারে, 
তারও কোনো দোষ নেই, বর্ণনাকারী বলেন, অতঃপর নবী (সা) এক ব্যক্তিকে সওয়ারীর 
উপর তাঁর পিছনে বসিয়ে নিলেন এবং সে উপরোক্ত কথাগুলো ঘোষণা করতে থাকলো । 
ইমাম আবু দাউদ (য়) বলেন, মিহরান সুফিয়ান থেকে অনুরূপভাবে ‘আল-হাজ্জ', 
‘আল-হাজ্জ' দু'বারই বর্ণনা করেছেন। কিন্তু ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান সুফিয়ান 
থেকে ‘আল-হাজ্জ'’ শুধুমাত্র একবার বর্ণনা করেছেন। 


xe Es Jel LE ~~ Ls Sis Gia —-\৭০. 


es he 


dt Le dt EST YG lll a br Ee Ls 
LE tne UL Uta El as LS ill ce 

VLD be EKG Le dy i CAST he EI 
Ha cle tht he dU UGG ES bn i UG LL ES 
LUG SU US LG Ue Sy Ball ain CL Ye 


ls iy SS 
১৯৫০ । উরওয়া ইবনে মুদাররিস আত্-তায়ী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি 
মুষ্দালিফায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললাম, হে 
আল্লাহর রাসূল! আমি ‘তায়ী’ পর্বতমালা থেকে এসেছি। আমি আমার বাহনকে অক্ষম 
করে ফেলেছি এবং আমি নিজেও পরিশ্রান্ত হয়ে পড়েছি । আল্লাহর শপথ! পথে আমি 
যতগুলো পাহাড়ই পেয়েছি, তার প্রত্যেকটির উপর কিছুক্ষণ অবস্থান করেছি। আমার 
হজ্জের আর কিছু বাকী আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ 
যে ব্যক্তি এ জায়গায় আমাদের সাথে (কুরবানীর দিন) ফজরের নামায পড়েছে এবং এর 
আগে রাতে কিংবা দিনে আরাফাতে গমন করেছে, তার হজ্জ পরিপূর্ণ হয়ে গেছে এবং সে 
তার অবাঞ্ছিত জিনিসগুলো দূর করে ফেলেছে। 


www.pathagar.com 


হঙ্ছজের নিয়ম-কানুন ১৩৩ 


es 


sie Js ol 
অনুচ্ছেদ-৭০ £ মিনায় অবতরণ করা 


oe sep 


bn Sono Gy side Gis Lie ol EH ~-\4o0\ 
2 Al ne be AD 2 as be cris 
a Jus ce tr La lil otal le fo 52 SUL 
J EL AE Ses lit cy cil tn lati 
Gp Ua Lilli Fr Las dl UAT Ga usa Jy 


ef-e 


iE ttn gsi 5 25ll e ol - Cl 
১৯৫১ । আবদুর রহমান ইবনে যুয়ায (র) থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
জনৈক সাহাবীর সূত্রে বর্ণিত ৷ তিনি বলেন, নবী সান্মাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে 
লোকদের উদ্দেশ্যে ভাষণ দেন। তাতে তিনি তাদের অবস্থানের জায়গাগুলোও নির্ধারণ 
করে দেন। তিনি কিবলার ডানদিকে ইঙ্গিত করে বলেন $ এখানে মুহাজিরগণ অবস্থান 
করবে এবং কিবলার বামদিকে ইঙ্গিত করে বলেন ঃ ওখানে আনসারগণ অবস্থান করবে, 
আর লোকেরা তাদের আশেপাশে অবস্থান করবে. 
জনদ্েল 5% বার কোপ দিন বতৰা মিলে? 


onl all be এ) Ello Ese SLall ts aaa bya —\Aoy 


EEC NS UN 


ae eg 


Ls dl oe al I ELL x LT he 


ie PhS ll 
"১৯৫২ ইবনে আবু নাজজীহ (র) থেকে বর্ণিত । তিনি তার পিতা থেকে, তিনি বনু 
বাক্রের দুই ব্যক্তি থেকে বর্ণনা করেন, তারা বলেছেন, আমরা রাসূলুল্লাহ সান্ধান্াহ্‌ 
আলাইহি ওয়াসাল্লামকে ‘আইয়্যামে তাশ্রীকের' মধ্যের দিন (যিলহজ্জের বার তারিখ) 
ভাষণ দান করতে দেখেছি। তখন আমরা তার বাহনের কাছেই ছিলাম এটাই ছিলো 
মিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত খুতবা । 


www.pathagar.com 


og সুনান আবৃ দান্ডদ 


fesg + 


nd EE ND না AEE LS A GSLs —-\AoY 
WRN ON 
all JOG lel da Ur al lin oss sh UGS lt fat 
alle VFL Tk MY Git tli Es 
Syd ol LT CLE LEG 
১৯৫৩ ৷ সাররা বিনতে নাবহান (রা) থেকে বর্ণিত । তিনি জাহিলী যুগৈ প্রতীমা গৃহের 
তত্বাবধায়িকা ছিলেন । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়্যামে 
তাশ্রীকের দ্বিতীয় দিন আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন £ আজকের এ দিনটি 
কোন্‌ দিন? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূল অধিক অবগত । তিনি বললেন ঃ 
আজকের দিন কি আইয়্যামে তাশ্রীক নয়? ইমাম আবু দাউদ (র) বলেন, আবু হুররা 
আর-রাকাশীর চাচাও অনুরূপ বর্ণনা করেছেন যে, তিনি (সা) আইয়্যামে তাশ্রীকের 


মাঝের দিন খুতবা দিয়েছেন। 


টীকা £ ‘আইয়্যামে তাশ্রীক' কুরবানীর পর তিন দিনকে বলা হয়, এর দ্বিতীয় দিন লোকেরা তাদের 
কুরবানীর পশুর মস্তকের গোশত ও মজ্জা ভক্ষণ করে, তাই ওঁ দিনকে “মাথার দিন’ বলা হয়েছে (অনু.)। 


Plt CRE UG be LL 
অনুচ্ছেদ-৭২ $ যিনি বলেন, কুরফাযীর দিন তিনি (সা) খুতবা দিয়েছেন 


“sos oe eof e 


dL oma Gis dl ae or 030 CLS -\4o0t 
ol EA JU hall sb os wit ie k EPO Ee 
tail sal ole lb Ly le td 


১৯৫৪ । আল-হিরমাস ইবনে যিয়াদ আল-বাহিলী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি 
কুরবানীর দিন.মিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আল-“আবদবা' নামক 
উ্বীর উপ্র থেকে লোকদের উদ্দেশ্যে ভাষণ দিতে দেখেছি। 


AG EES CAA Lal oe Lei Ls 2 -\aoo 


LL ei AES LEELA IE 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১৩৫ 


st ain ad wien 2s LEG HE 


Le 
১৯৫৫ ৷ আৰু উমামা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
কুরবানীর দিন মিনায় খুঁতবা দিতে শুনেছি। 


ced 8 He RAE MEE 


অনুচ্ছেদ-৭৩ ন ভরনানীর চল ইয়ার EE EEE ETE 


Ll “ee 


los EE SL fal a LAE ALES EE ~\Ao0 
le i oY er leo: Ja te 
CLS LCE Ll EAE 


i nl CEL LS LES LE Ue ta LE on 
spb 
১৯৫৬ ৷ রাফে' ইবনে আমর আল-মুযানী (রা) বলেন, সূর্য বেশ উপরে উঠলে আমি 
অৱস্থায় মানুষের উদ্দেশ্যে ভাষণ দিতে দেখেছি। আর আলী (রা) তীর ভাষণের 
bd LSU Fk h URL hs 


“৩0 


EE DHS HEART CE 


La bo ES aan be Sols Le Cin WL, He Lilia -\Ao0v 


ae 


Et JU nl Ue 2 ASA spe penal 3 
BG ul iii i Lo a sesh le dt os 


CEA < “ 
dl UE Leas tg 
SS CaS ly Sl ps a LSE Gipatelt pl ps 


nish ee 


LDS DL nl US salt ol 


www.pathagar.com 


১৩৬ সুনান আনু দাউদ 


১৯৫৭ আবদুর রহমান ইবনে মু'আয আত-তাইমী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রাসূলুল্লাহ সাল্লান্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় আমাদেরকে লক্ষ্য করে ভাষণ দিলেন। 
আমরা সেদিকে উৎকর্ণ ছিলাম, যাতে তিনি যা বলেন তা যেন আমরা শুনতে পাই । এ 
সময় আমরা আমাদের নিজ নিজ অবস্থান স্থলেই ছিলাম । তিনি তাদের হজ্জের যাবতীয় 
বিধি-বিধান শিক্ষা দিলেন, এমনকি কংকর নিক্ষেপ সম্পর্কেও তিনি তীর উভয় তর্জনী 
আঙ্গুল নিজের উভয় কানের মধ্যে রেখে বললেন ঃ£ কংকরগুলো অতি ক্ষুদ্র হতে হবে। 
এরপর মুহাজিরদেরকে নির্দেশ দিলে তারা মসজিদের (মসজিদুল খায়ফের) সম্মুখে 
অবস্থান করলেন এবং আনসারদেরকে নির্দেশ দিলে তারা মসজিদের পেছনে গিয়ে অবস্থান 
করলেন। এরপর অন্যান্য লোক তাদের অবস্থান গ্রহণ করলো 


ENE A PE 2.0 2 


cs dU sot 
অনুম্্ে-৭৫ ৪ ঃ মিনার রাতঙলো (রঙ্াছ যাঘ সক 


HE AAs # 8.80 eee 


drei oe el HT SE ps 
ll Joly e203 Bl UU oe bal Ys E303 6 nl 

di Le dit J CLUES JON le ELLE CS 

Uby cm Sli ls ule 

১৯৫৮ । আবদুর রহমান ইবনে ফাররূখ (র) থেকে বর্ণিত । তিনি ইবনে উমার (রা)-কে 
জিজ্ঞেস করে জানতে চাইলেন, ‘আমরা অন্যান্য লোকদের জন্য মালপত্র কেনাকাটা করি। 
সুতরাং তা রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে আমাদের কেউ (মিনা থেকে) মন্ধায় গিয়ে রাত 
যাপন করে ৷’ তিনি.বললেন, অবশ্য রাসূলুল্লাহ সান্মান্পাহু আলাইহি. ওয়াসাল্লাম মিনাতেই 


রাত যাপন করতেন এবং দিনেও সেখানে অবস্থান করতেন (তোমাদের তো, রাসূলের 
সুন্নাত অনুসরণ করা উচিত) । 


LL ls ri onl Geis alnolie Lis ~\৭০৭ 
Uys mld 3a UGG 22 pl pa gal be alt ai be 
Ll sds ol le. dd le dd 

< SIG al 
১৯৫৯ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আল-আব্বাম (রা) হাজ্জীদেরকে 


অনুমতি চাইলে তিনি তাকে অনুমতি দিলেন। 


www.pathagar.com 


হজ্জের নিম্নম-কানুন ১৩৭ 


hs Bal 


ew 


Ho YELLS 

Einsyolbis SLE aia Ll Gils Us ~\A3, 
DOONAN ONE FREE 
dae Ele de IG CY Lisle de UG 
CAT Es pat ESSE Lt le ti 


(AY AAS SILL we als spin bel 
El AUS GANS LEM LCA 
i CU tai ALLY ELE LY sl, 
Lie Lo " 2d U5 JG. Wi Le del Ci be 
MLE PUT HTT TERA WE 


১৯৬০ । আবদুর রহমান ইবনে ইযায়ীদ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, উসমান (য়া) 
মিন্তে (চার. রাক‘আতরিশিষ্ট নামায) চার রাক'আতই পড়েছেন। আবদুল্লাহ বলেন, 
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং আবু বাক্র ও উমার (রা)-র 
সাথে দুই রাক‘আতই পড়েছি। হাফস ইবনে গিয়াছের বর্ণনায় আছে $ এবং উসমান 
(রা)-র খিলাফতের প্রথমভাগে তার সাথেও দুই রাকআত পড়েছি। অতঃপর তিনি 
(উসমান রা.) চার রাক'আত পড়েছেন। (আবু দাউদ) এখান থেকে আবু মুয়াবিয়া থেকে 
অতিরিক্ত বর্ণনা করেছেন, ‘এরপর তোমাদের পথ বিভক্ত হয়ে গেছে (তোমরা মতানৈক্য 
করে কেউ. কসর করছো, কেউ চার রাকআত পড়ছো) চার র্নাক'আতের চেয়ে আমার 
জন্য দুই রাক‘আত মকবুল নামাযই আমি পছন্দ করি। আ‘মাশ (র) বলেন, মুয়াবিয়া 
aL a Dd hail ipa BLED Daal পরে আবদুল্লাহ (রা) 
উসমান (রা)-এর সাথে চার রাক'আতই পড়েছেন। কেউ তাকে জিজ্ঞেস করলো, উসমান 
(রা) চার রাক'আত পড়ায় আপনি তার সমালোচনা করেছেন। অথচ পরে. দেখছি 
আপনিও চার রাক'আত পড়ছেন? তিনি বললেন, মতভেদ করা দূষণীয়। 
টীকা ৪ হযরত উসমান (রা) নামায কেন কসর করেননি, এ ব্যাপারে নানা মত রয়েছে। কারো মতে 
তিনি মক্কায় এক পরিবার রেখে সেখানের বাসিন্দা হয়েছিলেন। কারো মতে তিনি আমীরুল মু'মিনীন 
হিসেবে মনে করতেন গোটা মুসলিম জাহানটিই তাঁর নিজস্ব পরিবার । কারো মতে অনেক 'অশিক্ষিত 
বেদৃঈন তাঁর সাথে ছিলো, কসর পড়লে তাদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতো । অধিকাংশের মতে.ক্সর 
করা ‘রুখ্সত’, আর চার রাক‘আত পড়া ‘আযিমাত' তথা কষ্টদায়ক । আর তিনি হ্েচ্ছায় ‘আযিমাত'-কে 
ESO 


www.pathagar.com 


oY “0 ce ore Bo 8g feo # Eo) . ~ 2 A eb 
LUN dL nid Ll ie se Crate Sl sal 


LE SE ei EEN 
১৯৬১ আয়-যুহরী (র) থেকে বর্ণিত । উসমান (রা).মিনায় নামায-চার রাক“আত আদায় 
করেছেন, J CY dir USL RLM Ln 


Dad wn. 


TE Bassi dy Lol de CE i GLAD 


2 থেকে বর্ণিত । তিনি বলেন, উসমান (রা) এ কারণেই নামায চার 
রাক‘আত পড়েছেন'যে, তিনি তথায় স্থায়ীভাবে বাসস্থান বানিয়েছিলেন। 1 58 


Se Gs be SULA Sot EPR EET (ee ERS ১ 


ce er 


wr ars LE TEE 


ltt Sr Ett tle 


৯৯৬৩ আয-যুহরী (যর) Ee SE তিনি বলেন, উসমান (রা) যখন তায়েফ 
এলাকায়:কিছু সম্পদের মালিক হন তখন তিনি. সেখার্ণে কিছুদিন অবস্থানের ইচ্ছা' করেন'। 
তাই ' তিনি "চার রাকিজোড জামার করেন তারংর ডেনাই] পালক পদত তমাল 
তাই করেছেন। | 


oe olds in ale EARNS 0 
Ee ls a sal il) oie br Ei uae 
LBL bl Hell ll sollte adda ty 85 4d 
RN 
উপস্থিতির কারণেই মিনাতে পূর্ণ নামায (চার রাক'আত) গড়েছেন। কেননা সে 
বছর তারা’ সংখ্যায় ছিলো অনেক বেশী। ‘তাই তিনি ' লৈকিদের' নামায চার 
রাক“আতই পড়িয়েছেন, যেন তারা (বেদুঈনরা) অবগত হতে পারে যে, যি ক্যা 
চার রাক'আতই। 


x 
Lb” 


Jay rat 
SE CERES HOE EE ECE BEE 


e“ # ered Eft 8 a, 
Hr DET 8! FO FID iA 
err 2. 


বন 


| ক —\Ato 


www.pathagar.com 


হচ্ছের মিয্নম/কামুন ১৩৯ 


sl Le ua ak, be bai pL SAE 
১৯৬৫ ৷ হারিছা ইবমে ওয়াহব আল-খুযা‘ঈ (র) থেকে বর্লিত। তার মাতা উমার 
(রা)-এর বিবাহে আবন্ধ ছিলেন । উমার-(রা)-এর ওঁরসে উক্ত মহিলা উবায়দুল্লাহ্‌ ইবনে 
উমার (রা)-কে জন্ম''দেন।' তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্পান্পাহঁ- আলাইহি 
ওয়াসাল্লামের সাথে মিনায় নামায পড়েছি । আর সে বছর লোকের সংখ্যাও ছিলো অন্যান্য 
রছরের তুলনায় অনেক বেশী। সুতরাং বিদায় হ্জের দিন তিনি আমাদেরকে কদর 
নযায় ডিযেছেন। I 


Lal PE Yt wl 
অনুচ্ছেদ-৭৮'$ জামরায়ন কংকর নিক্ষেপ 


esse 


O22 ba rg 02 ue CED Labs by papal CELS AA 
ON EON] be pesados gre broll GLE als ol 
Ra nil nt 3 ole la YL 
aii FPO UNSER TS Ci 


ule Ut. JUG wll asst lal Bs Ohl siti dal 
Me Bly Can a, LLY ati i [oy ete] 

SLE 22 dias [yal Bad 
১৯৬৬। সুলায়মান ইবনে আঁমর ইবনুল আহওয়াস (র) তার মাতার সূত্রে বর্ণনা 
করেছেন, তিনি বলেছেৰ, জামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জত্তুঘানে 
করতে দেখেছি। প্রত্যেক কংকরের সাথে তিনি তাকবীর উচ্চারণ করেছেন। আর এক 
ব্যক্তি পেছন থেকে তাঁকে আড়লি করে রেখেছিলো ।-আমি' সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস 
করলে লোকেরা বললো, ভিনি: আল-ফাদল ইবনে আব্বাস (রা) । লোকেরা ভীড় 
করছিল । ননী. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £: লোকেরা! (বড় আকায়ের পাথর 
নিক্ষেপ করে). তোমাদের কেউ যেন একে অপরকে হত্যা: না করে। যখন তোমরা 
ভ্বামরায় কংকর. নিক্ষেপ করবে, তখন পাথরের-ছোট টুৰবুরা: নিক্ষেপ করবে। 


“2d ee ce seas eee “ sete “ee oz ee ee + ti 
Lis Yu sn Ee 99 JE ) el EN -l Lass —-\ANW 
ec. cece a CELE - পে EO RE AR °° 28 - 


www.pathagar.com 


১৪০ সুনান-ক্মাবু দাউদ 


Dall as Lie pls « LEA ANTE El Sl 
AAI 9 sa Is lal oi Gr, 

১৯৬৭ । সুলায়মান ইবনে আমর ইবনুল আহওয়াস (র).তার মাতার সূত্রে বর্ণনা ৰুরেন, 

জন্তুযানে সওয়ারী অবস্থায় দেখেছি এবং দেখেছি যে, পাথরের টুকরা তান্স আঙ্গুলসমূহের 

মাঝখানে । তিনি তা নিক্ষেপ করলেন এবং লোকেরাও নিক্ষেপ করলো। ' 

2 Ls UBUD nos nl GAS RS | AAAS [en NAA 
sie io ds I Sosa ins sll 05 al 


১৯৬৮ । ইয়াযীদ ইবনে আবু যিয়াদ (র) উপরোক্ত সনদে পূর্বোক্ত হাদীস বর্ণনা কয়েছেন। 
এই বর্ণনায় আরো আছে, (ভট চির করার atl le inh ies ih 1 


PE YR UE Lats Cat nts 

2 AT OT 
১৯৬৯। ইবনে উমার. (রা) থেকে বর্ণিত । তিনি (কুররানীর পরের). তিন. দ্রিন 
জামরাগুলোতে পায়ে হেঁটে আসা-যাওয়া করতেন এবং এটাও বর্ণনা করেছেন যে, নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা-ই করতেন। 


ot AL 0 BD Bot FTE LID FL AY: 
“eset eg 


Unt El Uk dll aie bs Gee CH Sl 
JEL HE 2 LIAN le 3 scl Ls dln 


e188. 


ain iS AY lal coh UG lie sia 
১৯৭০ । জাবির ইবনে আবদুল্লাহ (রা) বলেন, আমি' রীসূলুক্পাহ সাল্লান্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে তার জস্তভুযানে আর্নোহিত অবস্থায় (জামরায়) কংকর নিক্ষেপ করতে 
দেখেছি । আর তিনি বলছিলেন £ তোমরা তোমাদের হজ্জের নিয়ম-কানুন শিখে নাও 
তিনি আরো বলেন £ জানি না আমি আমার এই হজ্জের: পর আর হজ্জ’করার সুযোগ 
পারো কিনা । 


or 8 


[ Ed [ Ld ly [ “oe LAE Ld “oe 2 e “ৰ . 
I ol oe Ss Ne GBS LS onal Gio =\AV)N 


www.pathagar.com 


হচ্ছের নিয়ম-কানুন ১৪১ 


Le EL LTE “li do En 
mill JN i US 
১৯৭১ জাবির ইবনে আবদুল্লাহ (রা)-খেকে বর্ণিত । তিনি যলেন, কুরবানীর দিন আমি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বাহ্নে তার জস্তুযানে আরোহিত. অবস্থায় 
কংকর নিক্ষেপ করতে দেখেছি। তবে এর পরের দিনগুলোতে তিনি সূর্য চলে পড়ার পর 
(অঁপরাহে) নিক্ষেপ করেছেন। ''" SO 


-6- 3 6/0 8e.. 


Sn be LLL Gi SAS ASS dl RAMEE Li 


25 BUG Lah rl Se Le SILL UU 9 be 


US bos tk UL ale eli poli EAA 

ELS rath Sd 5 
১৯৭২ । ওয়াবারাহ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ইবনে উমার (রা)-কে 
জিজ্ঞেল করলাম, আমি জামরায় কখন. কংকর-নিক্ষেপ করবো? তিনি রলেন, যখন 
তোমার ইমাম নিক্ষেপ করেন তখন তুমিও নিক্ষেপ করো। আমি আমার প্রশ্নের পুনরাবৃত্তি 
করলে তিনি বলেন, সূর্য চলৈ পড়ার সময নাগাদ আমরা পরীক্ষা করতাম। সুতরাং যখন 
নুয কাত হয়ে তায ভারা কর দেন বচ র। 3 


Gia YE dan bliin a Ste Lin -\ANy 
plo Sl te be GEL Late LD Jy 
gn EO EEO 


ay (515 EES 


298-0 


Diniz, a he Un Lal Ue Sista 


eee 


sie UD Vy LUE ays9 Easy FOI 
১৯৭৩ ৷ আয়েশা (রা) থেকে বর্ণিত ।-তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্রাছ -আলাইহি 
ওয়াসাল্লাম (কুরবানীর দিন) যুহরের নামায আদায় করে দিনের শেষভাগে ফরয তাওয়াফ 
(তাওয়াফে ইফাদা বা তাওয়াফে যিয়ারত) সমাপন করলেন। এরপর মিনায় এলেন এবং 
তাশরীকের দিন-রাতগুলোতে তথায় অবস্থান করলেন। তিনি সূর্য ঢলে পড়ার পর 


www.pathagar.com 


১৪২ সুনান আবু দাউদ 


জামরায় কংকর নিক্ষেপ করেন। তিনি প্রত্যেক জামরায় সাত কংকর এবং প্রত্যেক কংকর 
তাকবীরের সাথে নিক্ষেপ করেছেন, আর প্রথম ও দ্বিতীয় জামরায় দীর্ঘক্ষণ দাড়িয়ে 
অত্যন্ত-বিনয়েপ্-সাথে দু'আ-করেছেন। তবে তৃতীয় জামরায় (জামরাতুল আকাষায়) 
কংকর নিক্ষেপের পর সেখানে অপেক্ষা করেননি । 


Gis. JUS EE eno 2 Gia NAVE 
SA DEE FOES ss be CAR be pt Ls 
slat 2 US ol andl dl el Cl IG as 
u*S Eh J Las pe A 0 Sit be oS 

LE ole EA st 
১৯৭৪ । ইবনে আাসউল রা) থেকে বর্ণিত। ভিঁনি বলেন যে, তিনি, জামরাতুল কুবরার 
কাছে পৌছে বায়তুন্পাহ তার'বামে এবং মিনা তার-ডানে রেখে জামরায় সাতটি কংকর 
EAU 
এভাবেই নিক্ষেপ ক্রেছেন। 


sl cts tC bits CLS bd O- Nave 
SAME .- { ০০৩, 
pt pd sl ba fA Srp LE ss 


ALL aed aby ag ke ole di Js dhl 


‘aro oe 6. es vr eafes “or ee 


Fn eo) Elan ns ALOR pl 02 G22 Ei 


eer ee Of ove 


DLE Psd 029 
Se NEUE) SASL TE en 
সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম উটের রাখান্দদেরকে মিনার বাইরে রাত যাপনের অনুমতি 
দিয়েছেন। তায়া ফুরবানীর দিন (শুধুমাত্র জামরাতুল আকাবায়) কংকর নিক্ষেপ করবে 
এরং এর পরের দিন ও তার পরেরদিন (অর্থাৎ এখার ও বার তার্লিখ)-এ দুদিন এবং 
[নর জা ৭) গতযযর্তবের দন বকের নিকেগ' জাবে। 


th! AY. dr ae be JE. La Gaus Giixs — ANE 


eit onl bss ppl be opt Se 


<.lps tyeugy bss Tyas ol sl ua) il a 


www.pathagar.com 


হজ্জের নিয্নম-কানুন ১৪৩ 


১৯৭৬ । আবুল বাদ্দাহ ইবনে আদী (র) থেকে তার পিতার্‌ মূত্র বর্নিত নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্গাম রাখালদেরকে একদিন বাদ দিয়ে একদিন (অর্থাৎ এগার ও তের 
তারিখ) কংকর নিক্ষেপ করার বিশেষ অনুমতি দাম করেছেন। 

SAS: UE Lia EAA] sl ll ls ss Naw 
le SEN UE Hn UT EL U0 BS Ye et Gis 
te dis LL iL UES taht pl be IAS 


Se Han i) atl AE ee 
কিছু জিজ্ঞেস করলাম । তিনি বলেন, রাসূলুল্লাহ সান্মান্পাহু আলাইহি: ওয়াসাল্লাম ছয়টি 
কংকর নিক্ষেপ করেছেন নাকি সাতটি তব আমার জানা নেই । 


oe চ&। GL TE te AT Lie, ui a AVA 


LUG BIBL Be anit al SAE bi ipa 
CSE SG LN Es SIA aol adie A Aled 


8 


dea ce [in S15 AIG eC 9 A 


4 


KE ( “ডি Al Ss 


SETS TE EE © 2 কামলুরাহ 'সান্ান্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম রলেছেন $ কোনো ব্যক্তি ‘জামরায় আকাবায়' কংকরু নিক্ষেপ করার পর 
স্ত্রীসহবাস ব্যতীত (ইহরাম অবস্থায় নিষিদ্ধ) সমস্ত বস্তু তায জন্য হালাল হয়ে যায় ৷ 
ইমাম আৰু দাউদ (র) বলেন, হাদীসটি যঈফ (দুর্খল)'।- bald scone Hl 
হাজ্জাজের সাক্ষাৎও হয়নি এবং তার থেকে তিনি হাদীসও শুনেমনি। 

ষ্টীকা £ হানাফী এবং শাফিঈগণ এ হাদীস দ্বারা প্রমাণ পেশ করেন, আয En CS 


খীক্যমত:। ইমাম মালেক. ৰলেন,.সুগন্ধীও ব্যবহার ৰুরতে পারবে না, শর্ত হচ্ছে যদি কুরবানীর পশু সঙ্গে 
না থাকে কিনতু যদি তা সাথে থাকে তবে কুরবানী না কর! পর্যন্ত কিছুই হালাল হরে না, (জ্নু.)। 


Ee) 
EET 
LLANE ড 


Fett sll SS 
ভনুলেলে ৭5 । নামায ত কারাদ জিলা ৰা. 


TET Tipe 
iG sada tlt ost Ll Yu ls Lista cle tt bis dn YL 


www.pathagar.com 


45% - 


+৯ -)৭v৭ 


১৪৪ "সুনান আযু দাদ 


[| 
e 62 ee [ |) 


als AN a Hl UU pani Is dn L 
arial JG Sareialls « dt Ue 
১৯৭৯ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লান্সাহ আলাইহি 
ওয়াসান্মাম সদু'জা করলেন $.হে আল্লাহ! মাথা মুগুনকারীদের প্রতি রহমত (করুণা) বর্ষণ 
করুন৷ লোকেরা বললো, হে আল্লাহর রাসূল! মাথার চুল কর্তনকারীদের প্রতিও (আল্লাহর 
রহমত বর্ষণের জন্য বলুন) । তিনি বললেন $ হে আল্লাহ! মাথার চুল মুগ্ডনকারীদের প্রতি 
তোমার রহমত ও দয়া বর্ষণ করো। লোকজন ‘বললো, হে আল্লাহর রাসূল! চুল 
কর্তৃনকারীদের প্রতিও ৷ এবার তিনি বললেন £ আর চুল কর্তনকারীদের প্রতিও । 


টীকা £ ইহরাম থেরে হালাল হওয়ার সময় মাথার চুল মুড়ে ফেলা অতি উত্তম, তবে নারীদের জন্য মুড়ে 
ফেলা দিযিদ্ধ, তারা সামাদ্য কর্তন কয়বে। কোনো কোনো হাদীসে বর্ণিত হয়েছে, মহানবী (সা) 
চটু্থবাযে কর্তনকারীদেফ়নজন্য রহমতের দু'আ করেছেন (অনু) । 


LG eo 2 


re be ADEE i EE Fy CL HRC FTCA -\AA. 


ogee 22rd Ale Hd 


EEC TNT ie 


FE TEE sh ach sl 
১৯৮০ । ইবনে উমার রা) ববি নিবা ছল তুমি ষ্টক 
ওয়াসাল্লাম তার.মাথার চুল কামিয়েছিলেন। 


e sess 


EE detain SA RANNAS 


EY Ly clea dds GLAD 03 dl G2 ai 
SH EEC Ao FSR RL 


a Conteh land Glad oral ul) Ge BL Sai Cs 


MR EE 


al’ 28-4, Be 


seat হু Ll APIS OU Gh 


১৯৮১। অঁনস ইলে মাদিক ( (রা) কে অতিতি | অ্তঢ়াহ রারাৰাছ সা হি 
ওয়াসান্মাম কুরবানীর দিন ‘জামরাতুল আকাবায়' কংকর নিক্ষেপ শেষ করে মিনায় তার 
অবস্থান স্থলে ফিরে এলেন, তারপর কুরবানীর পশু হাজির করতে বললেন এবং যবেহ 
করলেন পরে নাপিত ডাকালেন, সে প্রথমে তার-মাথার ডার দিক থেকে চুল মুড়ালো, 
তিনি উপস্থিত লোকদেরকে 'দুই একগাছি করে চুলগুলো বিতরণ করলেন। পরে সে 
মাথার বাম দিকের চুল মুড়ালো। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন, থা তাহা 
উপস্থিত আছে কিনা? অবশিষ্ট চুলগুলো তিনি সানু তালহা (রা)-কে প্রদান করলেন. '- 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১৪৫ 


টীকা £ দশম তারিখে মিনায় হাজ্দীদের কাজের ধারাবাহিক নিয়ম হচ্ছে এই $ প্রথমে কংকর নিক্ষেপ 
et 


UG iy si HEL ph glia be Lk Ce JG ll 


fe eo 


«ill od FL ix JEL JG “~ 


১৯৮২। হিশাম ইবনে হাসসান (র) থেকে উপরোক্ত সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ 
বর্ণিত । তাতে আরো আছে, তিনি (সা) ক্ষৌরকারকে বললেন ঃ ডানপাশ থেকে শুরু 
করো এবং তা ক্ষৌর করো । 


oe sea eee “ #070 


be UE CLA eo 2 2 COST le 2 20h CLS - ~\AAY 


UE ote Hs ale tl La iV Sl mld ol pa Lake 


cal ols cil ie) Ji Ys PAA E22 FU mt 

EAT pA IG pi MS SLL Vl UG ETS Sl YG 
১৯৮৩ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । মিনাতে অবস্থানকালে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করা হলো। আর তিনি বলতে থাকেন ঃ 
‘কোনো দোষ নেই ৷’ এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, আমি কুরবানী করার আগেই 
মাথার চুল মুড়িয়ে ফেলেছি । তিনি বললেনঃ এখন কুরবানী করো, কোনো দোষ নেই। 
সে আবার জিজ্ঞেস করলো, সন্ধ্যা হয়ে গেছে অথচ আমি এখনো কংকর নিক্ষেপ করিনি। 
তিনি বললেন ঃ যাও, কংকর নিক্ষেপ করো, এতে কোনো দোষ নেই । 


LE: Eo! Co ETE a EE EEE "NAt 


sets eer oe ae ae res CE EXE 


Js JU JG mle 5 ul JE i ey) ule a i 
se il ile mds le AAT dn de di 
Sati st 
১৯৮৪ ৷ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন $ নারীদের মাথার চুল মুড়াতে হবে না, তারা চুল ছেঁটে ফেলবে । 
Ses on plan GES Gs li ois yl CEs —\aAo 
Les oi ie be Lt 03 23 02 A Sie On pos Ol 


www.pathagar.com 


১৪৬ সুনান আবু দাউদ 
JUG UG nln HT VEL i Eds bet Ee FEA EN 
HE LELSALE SE EE 0 

aiiill lil 


১৯৮৫ ইবনে আব্বাস (রা) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 
মহিলাদের জন্য মাথা কামানো নয়, তাদেরকে চুল ছাটতে হবে। 


“efe Ed 


Syl ob 
অনুচ্ছেদ-৮০ £ উমরাহ 


6 2-0. 80 8/0. 18 eee cates oe 


Lr nL lisse G2 - VAAN 
JU pal 0 ALS in phe be Ear2 rl pe BSS 02 

2 asl U5 % er lil I BS) 
Sr Bn Aah SE ATR 
ওয়াসাধ্লাম হজ্জ আদায় করার আগে উমরাহ আদায় করেছেন। 


eR sul Al a2 Gall yo Sli Gis —~\AAV 
le pil of asl be mgt ph dll ne be GEL 
Sid Lil is le la UIs Sl Cals UU 
AO be dt Bn 50 dl i i Ws i Yl 
ie S39 mAs nil be Sl ols ok RACE ols 2 
LEELA NGS SLE 


LN 


Polls 3১ 
১৯৮৭ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আল্লাহর শপথ! মুশরিকদের 
কাজ সমূলে উৎখাত করার উদ্দেশ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা 
(রা)-কে যিলহঙ্জ মাসে উমরাহ করিয়েছেন। কেননা কুরাইশদের এ গোত্রটি এবং বারা 
তাদের অনুসারী ছিলো তারা বলতো, ‘উটের পিঠের ঘা শুকিয়ে পশম গজালে এবং সফর 
মাস এলে উমরাহ করতে ইচ্ছুকদের উমরাহ করা হালাল হয়ে যায়'। বস্তুত তারা 
(মুশরিকরা) যিলহজ্জ এবং মুহাররম মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত উমরাহ করা 
হারাম.মনে করতো । 


le aA 


bee 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১৪৭ 


be pale on All be Gye al GS Jalk 31 GELS ~NAAA 
j ME NAGE I EBD STL 
RA LL AS NS BEE PEG 
USGL LEIELL Sh Hol pas Cs 
HUES Lt) UD CG EIEG Ce HES ALD pln 
UE dn fis SL Sse Se Yl UO LE 


of SU le pail Uhl s le lis a dr, 
Saal Al ll Yi, Los Kl Glace di 
A UGS bn ne See bn UE Sn 

Lai ula, 
১৯৮৮ । আবু বাক্র ইবনে আবদুর রহমান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, মারওয়ানের 
যে দৃতকে উন্মু মা‘-কিলের নিকট পাঠানো হয়েছিলো, তিনি আমাকে অবহিত করেছেন্‌ যে, 
উন্মু মা‘কিল (রা) বলেছেন, আবু মা‘কিল (তার স্বামী) রাসূলুল্তাহ সাল্লান্পাছ আলাইহি 
ওয়াসাল্লামের সাথে হজ্জে যাবার ইরাদা করেছিলেন। তিনি ঘরে এলে উদ্মু মা‘কিল (রা) 
বললেন, আমি জেনেছি, আমার উপরও হজ্জ ফরয হয়েছে। সুতরাং তারা (স্বামী-স্ত্রী) 
উভয়ে পদববজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন। তিনি (উন্ু 
মা‘কিল) বললেন, হে আল্লাহর রাসূল! আমার উপর হজ্জ ফরয হয়েছে। আর আমার 
(স্বামী) আবু মা‘কিলের কাছে বাহন উপযোগী একটি উদ্্রী আছে। আবু মা‘কিল (রা) 
বললেন, সে সত্যই বলেছে, তবে আমি যে তা আল্লাহর পথে (জিহাদের জন্য) সদাকা 
করে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £৪ তুমি (হে আবু 
মা‘কিল) ওটা একে দাও, সে হজ্জ করে আসুক । কেননা এটাও আল্লাহর রাস্তা । নির্দেশ 
পেয়ে উঁ্ীটি তিনি তাকে দিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমি এজন বৃদ্ধা 
নারী আবার রোগগ্রস্তও । সুতরাং এমন কোনো কাজ আছে কিনা যা করলে আমার 
হজ্জের পরিবর্তে যথেষ্ট হবে? তিনি বললেন ঃ রমযান মাসের উমরাহ তোমার হজ্জের 
জন্য যথেষ্ট হবে। 


e- sfoetsg 


সী or 2A TOS aaa ESS AAS 
0 te #6 ot CR 


HE Ee at i 2 


www.pathagar.com 


১৪৮ সুনান আবু দাউদ 
Gs pint ls cl di le dl Jy 2 LG 
nl das eye Catal ds 2 ~- Midas 0 
iat lLLL Se ET Vo EC GOOF 
Us COE IG ba 25 li Cae tl LUIS 


ME ol 2 rl le ESS ish ya a CY SY fans 3 
UG dt td EAN L le S54 UA UG dl Sle Ld 
pet Ul ula) ort ssl Eni Call Br LSU SI 
dl J Lia JU bias aA LES CAUSE 55 Alki 

SEL PE OL 0 
(১৯৮৯ । উন্মু মা‘কিল (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের উদ্দেশ্যে রওয়ানা হলেন (আমিও তাঁর সাথে হজ্জে 
গমনের ইচ্ছা করলাম) কিন্তু আমাদের একটি মাত্র উট ছিলো, তাও আবু মা'কিল (রা) 
আল্লাহর রাস্তায় (জিহাদের জন্য) দান করে রেখেছেন। এদিকে আমরা সবাই রোগাক্রান্ত 
হয়ে পড়লাম এবং আঁবু মা-কিলও মৃত্যুবরণ করলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম (হজ্জে) চলে গেলেন। তিনি হজ্জ সমাপন করার পর আমি তার কাছে 
এলাম । তিনি বললেন $ হে উম্মু মা'কিল! আমাদের সাথে যেতে তোমার কিসের বাধা 
ছিলো? তিনি বললেন, অবশ্যই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম । কিন্তু আবু মা‘কিল ইন্তেকাল 
করলেন, আর আমাদের যে উটটি ছিলো আবু মা‘ংকিল সেটাকেও আল্লাহর রাস্তায় দেয়ার 
ওসিয়াত করে রেখেছেন, যেটার দ্বারা আমি হজ্জ করার ইচ্ছা করেছিলাম । তিনি বললেনঃ 
তুমি তা নিয়ে রওয়ানা হলে না কেন? কেননা ‘হজ্জ করাও তো আল্লাহর রাস্তা’! আচ্ছা! 
আমাদের সাথে যখন তুমি এ হজ্জ করতে সুযোগ পেলে না তখন রমযান মাসে উমরাহ 
আদায় করে নাও। কেননা এ সময়ের উমরাহ হজ্জের মতই । এরপর থেকে তিনি 
(উন্মু মা‘কিল) প্রায়ই বলতেন, হজ্জ হজ্জই এবং উমরাহ উমরাই ৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম কেবল আমার জন্যই একথা বলেছেন না সকলের জন্য তা 
আমি জানিনা । 


ree “$০9 “Be “ea ser EE  tg- 2 পপ. 

I oe dsadl pale Ge Soll aie Gia sas Gta — NAA, 
oe প EE VE) ae E ” 

[RA 2 Ed b soe eae eee Ld Ed [) . a oe [) 
ile dl Lea dos SIG mle lose dle os 
El - Ed # 5 Ed Ld Ld bd Ed 
| 1 
ER bd “ eh ne ced এ be La tO ৩ 8 ০, লঞ « 
die dl Jr) © | 42১১ sil li call 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১৪৯ 


LU le al ihe CUS UL se ke 
Uns re dl fl a ne YB YG SS ULL GL 
UL ES SUG Ly le tl La dL li 
aah Si LL all IL Ul dV LADS Ha) 
le dal Cighe CEI le tl a dnt f 


$7. 


a ee SEG os UL oe ine lb 

ed Li al fe a OR CL UAT Li JIGS, 
tr Ae ANS UG Le tn Uh Ce UE 

Js i Gal Sky drs Ll iil ls le 


LU dire i i 2 
১৯৯০ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লান্পাহ্ আলাইহি 
ওয়াসাল্লাম (বিদায়) হজ্জের ইরাদা করলেন। মহিলা (উম্মু মা-কিল) তার স্বামীকে 
বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্মামের সঙ্গে আমার হজ্জে যাবার ব্যবস্থা 
করে দিন। তিনি (স্বামী) বললেন, তোমাকে হজ্জে পাঠাবার মতো কোনো (বাহনের) 
ব্যবস্থা আমার কাছে নেই । তিনি (উম্মু মা*কিল) বললেন, অমুক উটটি দ্বারাই আমাকে 
হজ্জে যাবার ব্যবস্থা তো.করে দিতে পারেন। ত্বিনি বললেন, সেটি মহান পরাক্রমশালী 
আল্লাহর রাস্তায় আবদ্ধ । অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
নিকট এসে বললেন, আমার স্ত্রী আপনাকে সালাম বলেছে এবং আঁপনার উপর আল্লাহর 
রহগ্মত কামনা করেছে। সে আপনার সাথে হজ্জে যাবার জন্য আমার নিকট অনুমতি 
চেয়ে বলেছে, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জে যাবার 
ব্যবস্থা করে দিন। আমি বলেছি, তোমাকে হজ্জে পাঠাবার ব্যবস্থা আমার কাছে নেই । 
তিনি বললেন, অমুক উট দ্বারা আমাকে হজ্জে যাবার সুযোগ তো করে দিতে পারেন। 
আমি ৰললাম, সেটি তো মহান শক্তিমান আল্লাহর রাস্তায় আবদ্ধ । তিনি বললেন $ যদি 
তুমি তাকে সেটির দ্বারা হজ্জে যাবার ব্যবস্থা করে দিতে তাহলে সেটাও.আল্লাহর রাস্তায় 
হতো:। সে আমাকে আদেশ করে পাঠিয়েছে, আমি যেন আপনাকে জিজ্ঞেস করি, আপনার 
সাথে হজ্জ করার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে এমন কোনো কাজ আছে কিনা? 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £. তাকে আমার সালাম বলো, আল্লাহর 
রহমত ও কল্যাণ তার উপর বর্ষিত হোক । তাকে এ সংবাদও জ্ঞানিয়ে দাও, রমযান মাসে 
উমরাহ করা আমার সাথে হজ্জ করার সমপরিমাণ সওয়াব । 


www.pathagar.com 


be al oe 5s 33l9 Gus sls ts clei sie CSS ~\4A\ 
PN EE 2 ise ons pli 

dy Frey Bill su Sat aiae paint ly 
১৯৯১: আয়েশা (রা) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু. আলাইহি ওয়াসাল্লাম দু'বার 
উমরাহ করেছেন। একটি যিলকাদ মাসে এবং অপরটি শাওয়াল মাসে। . 


HALE EES ATES ASE ENE ANY 
5 NER in Eo ses ee 0 EP IS GEE 
let de NUS il St tl Ue UU 
ea dl U0 bl 2 bl Be BU Ls EI pi O05 

pap 23 All cy BS iets le dl 
১৯৯২। মুজাহিদ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্পান্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম কতবার উমরাহ করেছেন, ইবনে উমার (রা)-কে এ সম্পর্কে জিজ্ঞেস করা 
হলে তিনি বললেন, দু'বার । আয়েশা (রা) বললেন, ইবনে উমার (রা) নিশ্চিত অবগত 
আছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সাথে যে উময়াহ 
করেছেন সেটা ছাড়াও তিনবার উমরাহ করেছেন। 


“eee ee 


~All ane 2 Sls Gis Yu Csi iil Gis = ৭৭ 


St YO nls pal pr Cpe be lis pt pat bi 
EEF a ie FEE evils le dl le ddl J 
Dll oe LI Cll 10 bn yee sl bly 2 EON 


AL be U3 all 
১৯৯৩ ৷ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সান্লাল্পাছ আলাইহি 
ওয়াসাল্লাম চারবার উমরাহ করেছেন। প্রথমবার হুদায়বিয়ার সময় (যখন মুশরিকেরা 
তাঁকে মক্কায় প্রবেশে বাধা দিয়েছিল), দ্বিতীয় উমরাহ এর পরবর্তী বছর, যেটির উপর 
তাদের (মুশরিকদের) সাথে তার সন্ধি হয়েছিলো । তৃতীয় উমরাহ (হুনাইনের যুদ্ধলব্ধ 
সম্পদ বষ্টনের স্থান) আল-জিইররানা থেকে, আর চতুর্থ উমরাহ তীর হজ্জের সাথে ছিলো। 
টীকা £ হজ্জের সাথে আদায়কৃত উমরাহসহ যারা রাসূলুল্লাহ সাল্পান্রাহ আলাইহি ওয়াসাল্লামের উমরার 


সংখ্যা চারটি বলেন, তারা হুদায়বিয়ার সময়ের উমরাকে গণনা করেন। আর যারা উমরার সংখ্যা তিনটি 
বলেন তাদের বক্তব্য হচ্ছে, হুদায়বিয়ার সময় তো তিনি মক্কায় প্রবেশও করতে পারেননি (অনু.)। ' 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১৫১ 


LIU ALE on Lay Lh Lal ssf GELS Naat 
AE Cl Dl ul oul tye BEG Le plan 
on OE Yy। ts NOR 


2 0 o@Beor s «0 “0 “এ $ 8 . 
b+ 8 06 eee 


53 oe NL ONE 
Al GS CDOS SLE Lali C5 Dan Oe Bney Ban) 
Le ies 
১৯৯৪ । আনাস (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 
চারবার উমরাহ করেছেন। বিদায় হজ্জের সাথের উমরাহ ব্যতীত অবশিষ্ট সবক'টি 
CE 
অংশটুকু আমি হুদ্‌বাহ ইবনে খালিদ এবং আবুল ওয়ালীদ- এ দু'জন থেকেই 
তয়ো; তবে উদ্তাদ হুদবার বর্ণিত কথাটি আমার পূর্ণ ইয়াকীনের সাথে স্বরণ আছে। 
কিন্তু আমি আবুল ওয়ালীদের বর্ণনাটি স্বরণে রাখতে সক্ষম হইনি । (উমরাহগুলো কখন 
কখন আদায় করেছেন তার বিবরণ হচ্ছে) একটি হুদায়বিয়ার সময় অথবা বলেছেন 
হুদায়বিয়া থেকে যিলকাদায়। আর একটি আল-জিইররানা থেকে যেখানে হুনাইনের 
যুদ্ধলন্ধ মাল .বিতরণ করেছেন, তাও যিলকাদ মাসে। আর একটি তার বিদায় 
হজ্জের সাথে । 


টীকা £ অবশ্য হুদায়বিয়ার পরবর্তী বছর যিলকাদ মাসে মহানবী (সা) আরো একবার উমরাহ করেছেন যা 
‘উমারাতুল কাযা’ নামে প্রসিদ্ধ । তবে এখানে বর্ণনা থেকে সেটা বাদ পড়েছে (অনু.)। 


ae SEL b rh 0 alias ll: GU lob 
ae Al Da EAL U5 


অনুচ্ছেদ-৮১ £ কোন মহিলা উমরাহ করার জন্য ইহ্রামের পোশাক পরার পর 
খতুখন্ত হলো এবং এমতাবস্থায় হজ্জের সময় উপস্থিত হলে উমরার ইহরাম 
পরিহার করে হজ্জের ইহরাম বাধলে সে তার উমরার কাযা করবে কিনা 

> : Al ৰ i) 0 -\৭A০ 
dnd Cf ol aE BOE ন 


www.pathagar.com 


১৫২ : সুনান আবু দাদ 


LEA 2b 


MES dsl ses sdlse Ao ial JG ols le ali 
tol LAY a Up SA NU iil Se Gael Le 

EEL Le UG 
১৯৯৫ হাফসা বিনতে আবদুর রহমান ইবনে আবু বাক্র (র) থেকে তার পিতার সূত্রে 
বৰ্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুর রহমানকে বলেন ঃ হে আবদুর 
রহমান! তোমার বোন আয়েশাকে তোমার সওয়ারীর উপর পেছনে বসিয়ে নিয়ে যাও এবং 
আত-তানঈম নামক জায়গা থেকে তাকে উমরার ইহরাম বাধিয়ে আনো । যখন তুমি 
তাকে নিয়ে তথাকার উঁচু টিলা থেকে নীচে সমতলে অবতরণ করবে তখনই সে ইহরাম 
বাধবে, কেননা তা উমরাহ কবুল হওয়ার স্থান । 


ofl oa pA On Se BBLS a in LSS Uti - —\৭৭" 
be 2d os al 2 os 5A 2 bea sl AS al 
Laas led On Ln gl URS UU pl he 
PEE PA SOO Ud Ee ES ad +l 
ELS EEL LS OE EE isla, 
SILK 


১৯৯৫ । মুহাররিশ আল-কা‘বী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সাল্লল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আল-জিইররানায় পৌছে মসজিদে আগমন করেন। আল্লাহ যতটুকু চাইলেন 
তিনি সেখানে নামায পড়লেন, তারপর ইহরাম বাধেন। অতঃপর সওয়ারীর উপর 
আরোহণ করে ‘সারিফ’ ভূমিতে এসে মদীনাগামী রাস্তায় উপনীত হন এবং রাত 
যণনকাার সং সজায় হের ক্গের! 


“eo 


| of pall ol 
অনুচ্ছেদ-৮২ $ উমরাহ সমাপন করে তথায় অবস্থান করা 
Lae GES CS ns e CES Ot ING CESS -\aav 
re Mi be pa fl al peg plo in ull oe sl 
LAO la la att Vy 5, mle onl 
E55 Cail 


www.pathagar.com 


হজ্ছের নিয়ম-কানুন ১৫৩ 


১৯৯৬। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সান্পান্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
কাযা উমন্নাহ সমাপন করে মক্কায় তিন দিন অবস্থান করেছেন। 


ell 2031 SL 
bil ed $ হচ্ছে তাওয়াফে ইফাদা (যিয়ারত) 


EEE 4 eer seo fees oe 


dl Lc lS Is ‘Al ue Gi Lie al GED ~NAAA 


ee er. EAE 


22 aU EEUU A 


১৯৯৭-। ইবনে উমার (রা) থেকে বর্ণিত ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর 
দিন (দশম যিলহজ্জ) মক্কায় এসে তাওয়াফে ঘিযারত সমাপ্ত করে পুনরায় মিনায় 


প্রত্যাবর্তন করে সেখানে যুহুরের নামায পড়েছেন। 
YG ialy ll ae CEILS LS CLD - -\৭৭৭ 
oc He ccoect fs $8 ‘ #0 Ed 


2c Cl ie pl (EAE GOL oh A br ae al nl (EEE 


220, FAA “oe Zeer 


CL CL i SS LT Sie 5 pd 
Las dl re 2 A AL EAE LIL Ue HS bea ols 
Und pin fos Ue Hs tle thn hen dot Uy 


ees rote Os O88 BAe Boer ee “feo LAE Pd EE 
DEAE El gl bn Ue bs Bos br 9 Ue 
ose 


me Cieaii a Ay oe ea dt de ds UG 


“ৰণ occ 92 


5 TL ET LEA EE 


090s afore or ter eis ce # cede ae dee es 


UE LY ENE SU att 
LENT EAE ES BS la a SA EE 
LSE CS ine Sxl tia Tabs Sf Gl 150 

LEE LENE 


১৯৯৮ । উন্মু সালামা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সান্যান্াহ আলাইহি 


www.pathagar.com 


১৫৪ সুমান আবু দাউদ 


ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে রাত যাপনের যে দিনপঞ্জী নির্ধারণ করে রেখেছেন, সেমতে 
(দশম যিলহজ্জ) কুরবানীর দিন সন্ধ্যায় তিনি আমার নিকট ছিলেন। এ সময় ওয়াহব 
ইবনে যামআ' এবং তার সাথে আবু উমমায়্যা পরিবারের এক ব্যক্তি জামা পরিহিত 
অবস্থায় আমার নিকট প্রবেশ করলো । রাসূলুল্লাহ সান্পান্পাহ আলাইহি ওয়াসাল্লাম 
ওয়াহবকে জিজ্ঞেস করলেন ঃ£ হে আবু আবদুল্লাহ! তুমি কি তাওয়াফে. যিয়ারত: সম্পন্ন 
করেছো? সে বললো, না, আল্লাহর শপথ হে আল্লাহর রাসূল! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তুমি তোমার জামা খুলে ফেলো। উন্মু সালামা (রা) 
বলেন, তিনি মাথার দিক থেকে তা খুলে ফেললেন এবং তার সাথীও মাথার দিক থেকে 
তার জামাটি খুলে ফেললো অতঃপর তিনি (ওয়াহব) জিজ্ঞেস করলেন, হে আন্মাহর 
রাসূল! (জামা খুলে ফেলার নির্দেশ দিলেন)? তিনি বললেন £ অবশ্যই আজকের দিনে 
তোমাদের জন্য বিধি-বিধান শিথিল করা হয়েছে- যখন তোমরা জামরায় কংকর নিক্ষেপ 
করে, কুরবানী করে চুল মুড়িয়ে নেবে, তখন একমাত্র স্ত্রীসহবাস ব্যতীত প্রতোদিন 
ইহরামের দরুন যা কিছু তোমাদের জন্য হারাম ছিল তা হালাল হয়ে গেছে। কিন্তু যদি 
আজকের দিনে বায়তুন্পাহ তাওয়াফ-এর পূর্বে রাত এসে যায় তাহলে তাওয়াফ করা পর্যন্ত 
তোমরা অনুরূপভাবে ইহরাম অবস্থায় থেকে যাবে, সয্যায হক্য যাক কলর যর 
যেভাবে ছিলে। 
be GEL Gis pall ane Blin Us 02 ne CBs ov... 
Ms le < lt la Al allie oils Tse be pl ol 
Jali dl py Grib l 
২০০০ । আয়েশা ও ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । নবী সান্ধান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম (দশম যিলহজ্জ) কুরবানীর দিন তাওয়াফে যিয়ারতকে রাত পর্যন্ত 
বিলম্বিত করেছেন। 


EOE NG ET .\ 


ane 6 


EE 
২০০১ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । মৰী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাওয়াফে যিয়ারতের সাত চক্করের একটিতেও রমল করেননি (দ্রুত গতিতে চলেননি) ৷. 


টীকা £ ইমাম শাফিঈ (র) বলেন, এর পূর্বের তাওয়াফগুলোতে রমল করা হয়েছিল বিধায় এখানে রমল 
করার আদো প্রয়োজন নেই । কিন্তু ইমাম আবু হানীফা (র) বলেন, নবী (সা) এ সময় উন্্রীর পিঠে 
আরোহিত অবস্থায় তাওয়াফ করেছেন।.আর পায়ে হাটা অবস্থা ব্যতীত রমল করা সম্ভব নয় (অনু.)। 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১৫৫ 


sly ol 
ini 8 তাওয়াফে বিদা' aL ঢল) 


LA 0 ARSE SAD 


J RES UE tl ok yu le onl oe msl 
ie DANO ANT EAL LG cle tlt se tl 

dl rsh 
২০০২। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, তাওয়াফে যিয়ারত সমাপন 
করে লোকেরা মক্কার চতুর্দিক দিয়ে (বিদায়ী তাওয়াফ না করেই) চলে যাচ্ছিল। তখন 


' নৰী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন ঃ সর্বশেষ কাজ বায়তুল্লাহ তাওয়াফ 
(তাওয়াফে বিদা') না করে তোমাদের কেউ যেন চলে না যায় । 


“৩:৮ ৪ ৪ 8 8A 


অনুচ্ছেদ-৮৫ SIE TEESE EEE TREE 


OSL UG A MG FOE REPRE BL 


eee oe 


ip ie 83 laa SE ile 
GL le tt te sl UD VEG ELL Ut U3 


“ae 0e 


MiG UGG Lai is Git dt Uy C LG AVE 


২০০৩ । আয়েশা (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সান্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম (তীর 
স্ত্রী) হয়াই-র কন্যা সাফিয়্যা (রা)-র কথা উল্লেখ করলে বলা হলো, সে এখন খতুবর্তী । 
রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন $ সম্ভবত সে আমাদের যাত্রা বিলম্বিত 
করবে। লোকজন বললো, ইয়া রাসূলাল্লাহ! তিনি তো তাওয়াফে যিয়ারত করেছেন। 
এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ তাহলে অসুবিধা নাই। 
ঢাকা £ দশ যিলহজ্জ জামরায় পাথর নিক্ষেপ । অতঃপর কুরবানী করার পর মক্কায় এসে যে তাওয়াফ করা 
হয় তাকে তাওয়াফে ইফাদা/সুদূর/যিয়ারাত বলা হয়। এটিও হজ্জের একটি রুকন (সম্পা.)। 

els 0 BE oR GH AEE A .é 


CE 7 es ES F ECE AOA 


www.pathagar.com 


১৫৬ - সুনান-আবৃ দাউদ 


SONU JG oll ate DLE UG ALS all 
PES OE EIA CAE 3 9b Ee AE 

LAE YEG YG le rn dt ys slain 
dle dy ie ls et oe ln iis S20 
২০০৪ । আল-হারিস ইবনে আবদুল্লাহ ইবনে আওস (রা) বলেন, আমি উমার ইরনুল 
খাত্তাব (রা)-এর নিকট এসে এক নারীর সম্বন্ধে জিজ্ঞেস করলাম যে কুরবানীর দিন 
বায়তুল্লাহ তাওয়াফ করার পর ঝতুবতী হয়েছে। উমার (রা) বললেন, তার সর্বশেষ কাজ 
যেন হয় বায়তুল্লাহ তাওয়াফ । অধস্তন রাবী বলেন, তখন আল-হারিস (রা) উমার 
(রা)-কে বললেন, রাসূলুল্লাহ সাল্মাল্গাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আমাকে ফতোয়া 
দিয়েছেন। উমার (রা) বললেন, তোমার কৃত আচরণে আমি দুঃখিত হলাম তুয়ি 
আমাকে না জ্ঞানার ভান করে এমন একটি কথা জিজ্ঞেস করেছো যা তুমি রাসূলুল্লাহ 


সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পূর্বেই জিজ্ঞেস করে ওয়াকিফহাল হয়েছো, যাতে 
আমি তীর বিরোধী মত ব্যক্ত করি। 


flo lyk i Ho 
অনুচ্ছেদ:৮৬ $ বিদায়ী তাওয়াফ' 


E] ese fo 


Ge pli oe lil te US be Lo Ay Gs Yo 


LURE Ir EI On Sani Sl Late 
|) 


ce ph Hs le nt a YL Loki 
oth Ad Uo SE tn oo al 


২০০৫ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ততম 2 
ইহরাম বেঁধে (মক্কায়) প্রবেশ করে উমরা করলাম । আর রাসুলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম ‘আল-আবৃতাহ’ নামক স্থানে আমার উমরার কাজ শেষ হওয়া পর্যন্ত আমার 
অপেক্ষায় থাকলেন। তারপর তিনি লোকদেরকে রওয়ানা হবার নির্দেশ দিলেন। তিনি 
বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি. ওয়াসাল্লাম মক্কায় এসে বায়তুল্লাহ 
তাওয়াফ (বিদায়ী তাওয়াফ) করে (মদীনার পথে) রওয়ানা হলেন। 


“৫9+ ৪ EE) Ed ord on eG GL -sasg.- 2 “26 
Lisa. 4 | lS Lis mm Saas in Ys 
sid 2 2 Hl bias Jin Or i oY. 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১৫৭ 


sla ES S224 MG Lisle x pull spe lil 
EA UE JG anal TG a il oh tls obo 4d 
MG ssa A od pil dl Ui Cas 0 EL 
Lol SAL Lt JSG Ja an ld as (EL 


3g 


Dl dU GLEE bn SG GEG all BL 
২০০৬ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের সাথে সর্বশেষ কাফেলায় (১৩ যিলহজ্জ) মক্কা থেকে মদীনার পথে রওয়ানা 
হলাম । তিনি মুহাস্‌ূসাব উপত্যকায় অবতরণ কর্লেন। আবু দাউদ (র) বলেন, ইবনে 
বাশৃশার এই হাদীসে তাকে আত-তানঈমে পাঠানোর ঘটনা উল্লেখ করেননি। আয়েশা 
(ক্লা) বল্দন, আমি (আমার উমরা সমাপ্ত করে) রাতের শেষ প্রহরে তার কাছে আসলে 
তখন তিনি তাঁর সঙ্গীদেরকে রওয়ানা হবার ঘোষণা দিলেন এবং তিনি নিজেও রওয়ানা 
হলেন । আর তিনি ফজরের নামাযের পূর্বে যান্রা. করার সময় বায়তুল্লায় গমন করে 
তাওয়াফুল বিদা‘ (বিদায়ী. তাওয়াফ) করলেন, অতঃপর মদীনার দিকে যাত্রা করলেন ।- 


4. Sess. EEE MEARE Md 


Al Gr Liye on Ua CSUs Se 02 2 Bin 0. iv 
SH bY AN Dt ta 2 UV AS po 
SE BOE la nt a di Ta bl be 

EAE LLESLAee LS SN GEC 


২০০৭ । আবদুর রহমান ইবনে তারিক (র) তার মাতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ 
সান্লাক্পাহু আলাইহি ওয়াসাল্লাম ‘দ্বারে.ই'য়ালা'-র নিকটস্থ স্থান দিয়ে অতিক্রম করার সময় 
বায়তুল্লাহ সামনে রেখে দু'আ করেছেন। ‘উবায়দুন্াহ জায়গাটির নাম ভুলে গেছেন। 


SL 
অনুচ্ছেদ-৮৭ $ মুহাস্বাস উপত্যকায় অবতরণ করা 


ee 80 seed 


be plan be en EE CEE SS EE Ee ULE ‘A 
LL Le EGG GEE 


ns IIS HC ad Das nly IT nl LIE all 


dye det 


www.pathagar.com 


টি সুনান আবু দাউদ 
২০০৮ । আয়েশা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সান্লান্যাহ আলাইহি ওয়াসাল্লাম 
মুহাস্সাবে অবতরণ করেছেন, যেন (মদীনায়) রওয়ানা করা সহজতর হয়। তবে তথায় 
অবতরণ বা গমন করা সুন্নাত নয় । 


SARE A TE GE te OS ESP CES TRE LEE খে 
be US br Ue CL BULL CHD VAG Sls ASL, 
RETA LCLE OE BE 


UL MU En bY eS EAN EN A 
fleur sf stn tan Bs ah bl Bee 
shliln 
২০০৯ । সুলায়মান ইবনে ইয়াসার (র) থেকে. বর্ণিত । তিনি বলেন, আবু রাফে' (রা) 
বলেছেন, মুহাস্‌সাব উপত্যকায় অবতরণ করার জন্য রাসূলুক্পাহ সাল্লাল্লাছ আলাইহি 
ওয়াসাল্লাম আমাকে আদেশ দেননি । তবে আঁমি সেখানে তার তাৰু খাটিয়েছি। তাই 
তিনি-সেখানে অবতরণ করেছেন । মুসাদ্দাদ বলেন, আবু রাফে' (রা) রাসূলুল্লাহ সান্মান্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের আসবাবপত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন। 


2 ae GST SNL CES LAS LAT CED ox. 
eee 


5 pr LL be LEE or gpa bl Dah rs ue be spnl 
ET U5 UR UG tS 2 RUSS OH UG CEL YU 


El bh BES 3 aby OE SSS YG SY Uae 
LHL Vile bl WL Lal ill le 


eof Ed “of 


He Yo 283 Ys ASSES Y bl AL Ls ute Uno 

sats RES [I spa! JG 
২০১০ । উসামা ইবনে যায়েদ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, বিদায় হজ্জের সময় 
আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আগামী কাল সকালে আপনি কোথায় গিয়ে 
অবতরণ করবেন? তিনি বললেন £ ‘আকীল (ইবনে আবু তালিব) কি আমাদের জন্য 
কোনো বাড়ী অৰশিষ্ট রেখেছে? তারপর বললেন £ আগামী কাল আমরা খায়্‌ফে বনী 
কিনানায় (অর্থাৎ মুহাসৃসাবে) অবতরণ করবো, যেখানে কাফির কুরাইশরা কুফরীর শপথ 
নিয়েছিলো । ঘটনাটি হলো, বনী কিনানার লোকেরা কুরাইশদের সাথে এই মর্মে শপথ 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১৫৯ 


করেছিলো যে, বনী হাশিমের সাথে তারা বিবাহ-শাদী করবে না, তাদেরকে কোনো 
প্রকার আশ্রয়ও দিবে না এবং তাদের সাথে ক্রয়-বিক্রয়ও করবে না। ইমাম যুহরী (র) 
বলেন, ‘খায়ফ’ শব্দের অর্থ বিত্তীর্ণ প্রান্তর । 


“ sesso 


A Gis ae Gis JE aa (8S. \ 
UU anh ol be le a be pl ps 8 
LALO Se A ONIN, io JG le {La 


efed es ESE SAE 


SSS A SS Ys 0 SE Md os KEG Ie 
২০১১ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
মিনা থেকে রওয়ানা করার ইচ্ছা করলেন, তখন বললেন £ আমরা আগামী কাল সকালে 
অবতরণ করবো । এরপর রাবী পূর্বের হাদীসের অর্থানুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি 
হাদীসের প্রথমাংশ বর্ণনা করেননি এবং ‘খায়ফ’ অর্থ ‘বিস্তীর্ণ প্রান্তর’ এ কথাটিও 
উল্লেখ করেননি। 
rr be is be Ln Cho cnn Lal pi GSS oy. ১ 
ELL | tet bl eb bial be ose. dl ss 
JE de tht Lad Js HEL Es 

EET NAP 

২০১২'। নাফে' (র) থেকে বর্ণিত । ইধনে উমার (রা) ‘বাত্হায়' (মুহাস্সাবে) হাল্কা 
ধরনের দিল্রা যেতেন এবং পরে মক্কায় প্রবেশ করতেন। তিনি বঁপতেন, রাসূলুগ্ধাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপই করতেন। 


Aes 6 ENE 


Lal on SLs GEE olie CHD FD or & aal Gis —Y. + 


LAE MEd 


S20 be Cl 2 pil ps dt 2 ph be US CS 


Maly lt a is le de bl ee ol 
SESE 5S bs pe CbG UE 0 


২০১৩ । ইবনে উমার EE OE OE ES Ot CEA 
যুহ্র, আসর, মাগরিব. ও এশার নামায আদায় করে সামান্য একটু ঘুমান, তারপর মক্কায় 
প্রবেশ করেন ৷ নাফে* বলেন, ইবনে উমার (রা)-ও তাই করতেন। 


www.pathagar.com 


১৬০ সুনান আবু দাউদ 


$e ee $- e+. 


Ee Art USED tS ie 0 
ln Rd 8 OU Gk কোলা করিতে ত ত্য াযে 


CMA Io ep oe De fl 
eo Pg e 


CUS Ea LL Pt 
্ড। US CALS LH i dl Uy GU VS CS 


EES se 


2, Hs En Ho eh es salad de dt Ys UU 
pal IG i SUG SL Asi Fb UG JG 5 
JULY EL et be, CE CEE Li JU c y, 


C2 33 al 
২০১৪ ৷ আবদুল্লাহ ইবনে আমর ইবনুল ‘আস (রা) থেকে বর্ণিত । বিদায় হজ্জে 
রাসূলুল্লাহ সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় এক স্থানে অবস্থান করলেন । লোকেরা 
তাঁকে (বিভিন্ন বিষয়ে) প্রশ্ব করতে থাকলো । গর ব্যক্তি এসে বললো, আমি জানতাম না, 
তাই কুরবানী করার আগেই মাথা মুড়িয়ে নিয়েছি। তিনি বললেন $ এখন যরেহ করে 
নাও, কোনো অসুবিধা নেই। অপর এক ব্যক্তি এসে বললো, আমি জানতাম না, তাই 
কংক'র মারার আগেই কুরবানী করে ফেলেছি । তিনি বললেন £ যাও, এখন কংকর মারার 
কাজ সেরে নাও; কোনো অসুবিধা:নেই। বর্ণনাকারী বলেন, এ দিন আগে-পিছে করে 
চিলা দক তত কলস কয় হয়ছে ত যয ‘এখন রুরে নাও, 
ব্যয় 


be AU oe m2 LES Lt 2 » ule Gis -Y.\o 
ein SAGA UD dt pr UL DE Ula 59s 


dU UG SS CHL nl EG BO cl tl 


sese tee seg cae 


Y UD EG ELE EAT ls CLG i Gl: ol Li 
HE spl 2 rs AIS LUE YE 
Milas co Hd WL 


১৪১৫: উলাা ইৰলেপারীক (যো)।খেকে বৰ্মিত।-ভিনি বলেন, আমি নৰী সাল্লান্পাহু 
আলাইহি ওয়াসাল্লামের সাথে হচ্জ্ে :গমন করলাম । লোকেরা এসে তাকে. জিজ্ঞেস 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১৬১ 


করলো, হে আল্লাহর রাসূল! আমি (বায়তুল্লাহ) তাওয়াফ করার আগেই (সাফা ও 
মারওয়ার) সা‘ঈ করে ফেলেছি অথবা কেউ এসে বললো, আমি পরের কাজ আগে এবং 
আগের কাজ পরে করে ফেলেছি জবাবে তিনি বলতে থাকলেন $ যাওঁ কোনো ক্ষতি 
নেই, কোনো ক্ষতি নেই । তবে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলমানের ইজ্জত 
HEA il hits Sei he Mi] 


£4," 


অনুচ্ছেদ-৮৯ £ মক্কা মুআজ্জমা সংক্রান্ত 


eeeeof #0 


A A Le MOLL Gin LAD nn Gin -Y. \ 
fy Sls be chal ass be ly nl 2 dll 2 8 63 
wlll ce ob so la Ly cde tl bn ih 
Os EG a VUE UG BE GE aly LO Sn 


GSI JIG aie GUS ys A SE SUL JG Fo Ll 


oA be DEY Bs i pe A UES BIC oil be a 


42 be hl 
২০১৬ । কাসীর ইবনে কাসীর ইবনুল মুত্তালিব ইবনে আবু ওয়াদা'আই (র) থেকে তার 
পরিবারের যে কোনো এক ব্যক্তির সূত্রে এবং তিনি তার দাদা থৈকে বর্ণনা করেন। তিনি 
নবী সান্লান্পাহু' আলাইহি ওয়াসাল্লামকে বনী সাহমের ফটক সংলগ্ন স্থানে নামায পড়তে 
দেখেছেন। আর লোকেরা তাঁর সন্মুখ দিয়ে অতিক্রম করেছে। অথচ তাদের মাঝখানে 
কোনো সুতরা (আড়াল) ছিলো না । সুফিয়ান বলেছেন, তার এবং কাবার মাঝখানে 
কোনো আড়াল ছিলো না । সুফিয়ান বলেন, ইবনে জুরাইজ আমাদেরকে তার থেকে বর্ণনা 
করেছেন। তিনি বলেন, কাসীর তার পিতা থেকে বর্ণনা করেছেন। তবে আমি তাকে 
জিজ্ঞেস করলে তিনি বলেছেন, আমি আমার পিতা থেকে শুনিনি, বরং আমার পরিবারের 
কারো নিকট থেকে শুনেছি, তিনি আমার দাদা থেকে শুনেছেন। 


ES al 
bisa OEY A 


IEE 


ET RE OER 


২১— 
www.pathagar.com 


১৬২ সুনান আবু দাউদ 


dn Le ANE ys ole SS : Ul YU toa 
LA SIGE ls tl MLS Lease 
LL dl CS IN TL Cl LL a 


LAT LE LAY CL os dt MA Ao 


ent 


EAI UG IG le HE a YU UAL JS Ty sre 


dr UU Css bntrdG add yr J, C 
lo Ll sl JOG. hs le 
LUE NAL LE EE Ae 


We BOTE oi LE A CEASE IRE OE 
5A JG sO 3 Jee UL ASSL Sl Cd kl 

HC Did ba oc EELS 
২০১৭ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন, যখন আল্লাহ তা'আলা তীর 
রাসূলকে মক্কার উপর বিজয় দান করলেন, নবী সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম লোকদের 
মাঝে দাড়িয়ে আল্লাহর হাম্‌দ ও সানা (প্রশংসা) বর্ণনা করলেন, এরপর বললেন ঃ আল্লাহ 
তা‘আলা মক্কা ভূমি থেকে হস্তী বাহিনীকে প্রতিরোধ করেছেন এবং তিনি তাঁর রাসূল ও 
মুমিন বান্দাদেরকে তার উপর আধিপত্য দান করেছেন । আমার জন্য দিনের কিছু সময় 
(রক্তপাত) বৈধ করা হয়েছিল। এরপর তা আবার কিয়ামত পর্যন্ত হারাম. হয়ে গেছে। 
অতএব এখানকার গাছপালা কাটা যাবে না । এখানের শিকার (প্রাণী) তাড়ানো যাবে না 
এবং এখানকার (রাস্তাঘাটে) পড়ে থাকা কোনো জিনিস তুলে নেয়া যাবে না। তবে হা, 
ঘোষণাকারী ব্যক্তির জন্য তা তুলে নেয়া বৈধ হবে। তখন আব্বাস (রা) দাড়িয়ে বললেন, 
হে আল্লাহর রাসূল! ‘ইযখির’ ঘাস কাটার অনুমতি দিন, কেননা এগ্ডলো আমরা আমাদের 
কবরের এবং ঘরের চালায় বিছিয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন £ আচ্ছা, ইয্খির ঘাস কাটার অনুমতি দেয়া গেলো । আবু দাউদ (র) বলেন, 
ইবনুল মুসাফফা’ ওয়ালীদ থেকে এটুকু কথাও বর্ধিত বর্ণনা করেছেন যে, এ সময় 
ইয়ামনবাসী আবু শাহ (রা) নামের এক ব্যক্তি দাড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল! 
আমাকে লিখে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তোমরা আবু 
শাহকে লিখে দাও । ওয়ালীদ ইবনে মুসলিম বলেন, আমি আওযাঈকে জিজ্ঞেস করলাম, 
আবু শাহ (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখে দিতে বলার অর্থ কি? 
তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ যা তার কাছ 
থেকে এই মাত্র শুনেছেন। 


www.pathagar.com 


হচ্ছের নিয়ম-কানুন ১৬৩ 


ef er ee te 8 eo 2 48 


ais nn Li Lim ultie Lie —Y. \A 
YJ ial sin dle cal or slob 2, JAD te 


EEE 


(ASE ES 
২০১৮ । মক্কার মর্যাদা প্রসংগে ইবনে আব্বাস (রা) থেকে এ কথাটিও বর্ণিত আছে যে, 
‘সেখানকার ঘাস বা তরুলতাও কাটা যাবেনা ' 


456" ee ste “46 EN see ee ee 


GS ote one CH ds 2 asl LLYN 
be LGR LAL LL be alee 5 all be Us 
EG i DU LLG YY LOL El Uasle 

AG tl pA CY JEG tit ie Ul, 


২০১৯ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! 
আমরা কি আপনার জন্য (স্থায়ীভাবে মাটি অথবা পাথর দ্বারা) মিনাতে একখানা ঘর 
অথবা একখানা বাসস্থান নির্মাণ করে দিবো না যা আপনাকে রোদ থেকে ছায়া দিবে? 
তিনি বললেন $ না, কেননা মিনার গোটা এলাকাটি উট বসাবার.স্থান। যে আগে আসবে 
সে এখানে (তার পছন্দমত) স্থান নিতে পারে। 


#‘ 


Ap ALE ba pale YA CRD Le a SL tov 
JG oil 2 a LU nm Le, rl ULE on 
JG clei da di ya LUG Ll hs li 

CAI oA a pbb’ skin 


২০২০ । মূসা ইবনে বাযান (র) বলেন, আমি ইয়া‘লা ইবনে উমায়্যা (রা)-এর নিকট 
আসলাম ৷ তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ 
হেরেম এলাকায় খাদ্যশস্য গুদামজাত করা সেখানে কুফরী ও ধর্মদ্রোহিতারই নামান্তর । 


Ll ii ao 
জনুচ্ছেদ-৯১ $ নাবীয' পান করানো সম্পর্কে 


2 AT be br YO GS Ie 2 sre Bis cy. Y) 


sl A JALYG Conlin 3 U5 YG YG dt se 


se soe se - ee 9 


ME Ll Gaslly Lally AD Gi peace ig ll 


www.pathagar.com 


১৬৪ - সুনান আবু দাউদ 
LILI AL ww Ts io Llc UG LL 
ays Talal lS ailal, se ls ile ll a dH Js 
ke BLO REL FR LE 1 Lyi 


A BE ASS CLG cs LAT LT REA 


220 


Ho i Le dL UG CL 
২০২১ ৷ বাক্র ইবনে আবদুল্লাহ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, জনৈক ব্যক্তি ইবনে 
আব্বাস (রা)-কে বললো, ব্যাপার কি, এ গৃহবাসীরা (আব্বাস ইবনে আবদুল মুস্তালিবের 
ঘর) হাজ্জীদেরকে শুধুমাত্র ‘নাবীয’ পান করান কেন? অথচ তাদের চাচাতো ভাইয়ের 
খান্দানেরা তো দুধ, মধু ও ছাতুও পান করিয়ে থাকেন। এটা কি তাদের কৃপণতা না 
দরিদ্ৃতা? ইবনে আব্বাস (রা) বললেন, ওটা আমাদের কৃপণতা বা দরিদ্রতা কোনোটিই 
নয়। ঘটনা এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সওয়ারীতে আরোহণ 
করে এবং উসামা ইবনে যায়েদকে তীর পিছনে বসিয়ে আমাদের নিকট আগমন করলেন। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পানীয় পান করতে চাইলেন। তখন 
‘নাবীয়’ এনে উপস্থিত করা হলে তিনি তা থেকে পান করে অবশিষ্টটুকু উসামা ইবনে 
যায়েদকে দিলেন।.তিনি তা পান করলেন। অতঃপর তিনি বললেন $ তোমরা খুব 
চমৎকার ও উত্তম কাজই করেছো । ভবিষ্যতেও অনুরূপ কাজ করতে থাকো । এ কারণে 
আমরা এরূপ (কেবল নাবীযই) পান করিয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লান্পাছ আলাইহি 
ওয়াসাল্লাম যার প্রশংসা করেছেন তা আমরা পরিবর্তন করতে চাই না। 


টীকা $ খোরমা, কিসমিস, মনাক্কা ইত্যাদি পানিতে ভিজিয়ে রাখার পর যে মিষ্টি শরবত তৈরী হয় তাকে 
“নাৰীয’ বলা হয় (অনু.) ৷ 


, Gy i 


অনুচ্ছেদ-৯২ £ মক্কায় অবস্থান 

ee ) e- 2৫49-6 “eee লণ্ড 

Lae 2 SSI 2 wall Lie LS ill Gia -Y.YY 
ER HE CON EME Ee Sl LS 0s a4 


| RUE SE LS Sa EE ES 
UE Pe EPA EA FEN LESTE 
AAS i BSE Lal Wx Lolid Soap al 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১৬৫ 


২০২২ । উমার ইবনে আবদুল আযীয (র) সায়েব ইবনে ইয়াষীদ (রা)-কে জিজ্ঞেস 
করলেন, হজ্জ্বে আগত মুহাজিরদের মক্কায় অবস্থান সম্বন্ধে কি আপনি কোনো কিনু 
শুনেছেন? তিনি বললেন, আল-আলা ইবনুল হাদরামী (রা) আমাকে বলেছেন যে, তিনি 
ফরয. তআওয়াফ আদায়ের পর মক্কায় অবস্থান তিন দিন। 

LAS a Lal LL 

অনুচ্ছেদ-৯৩ $ কা“বার অভ্যন্তরে নামায পড়া 

TE 5h dil te be pal be aC bE A CES ox. YY 
Sb CL 2a LS BS Hy ose tt a dit Ue 


209 


UG Ua CEG cle ALG Ys it CL, ali EEE 


see 


US Be BL E23 bin By LG at bh 


tos 


be Hey Lt be Le Le US Lt oe Eds 


le Em Sd Sy els Tl My 


cla iiiati 
২০২৩ ৷ আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কা‘বার অভ্যন্তরে প্রবেশ করলেন তিনি নিজে, উসামা ইবনে যায়েদ, উসমান 
ইবনে তালহা আল-হাজাবী ও বিলাল (রা) ৷ তিনি ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন 
এবং ওখানে কিছুক্ষণ অবস্থান করলেন । আবদুল্লাহ ইবনে উমার (রা) বলেন, দরজা খুলে 
বাইরে আসলে আমি বিলাল (রা)-রে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্‌ আলাইহি 
ওয়াসাল্লাম ভিতরে কি করেছেন? তিনি বললেন, তিনি একটি স্তম্ভ তার বামে, দু'টি স্তম্ভ 
ডানে এবং তিনটি পেছনে রেখে নামায পড়েছেন। তখন বায়তুন্পাহ শরীফ সর্বমোট ছ'টি 
স্তম্ভের উপর স্থাপিত ছিলো। .. 


Fa CEs 205 TBO PN ie C2 NY. Y€ 
pS JG, soll S20 sal lip LL be cs 2 rl 

p53 BSL all oy Ls he 
২০২৪ । ইমাম মালেক (য়) থেকেও উক্ত হাদীসটি বর্ণিত হয়েছে। তবে তিনি স্তম্ভগুলোর 
উল্লেখ. করেননি । তিনি বলেছেন, অতঃপর রামূলুন্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


www.pathagar.com 


১৬৬ সুনান আবূ দাউদ 


এতোথানি এগিয়ে নামায পড়েছেন যে, চিট গায়ের গছাত যা মায় তং বজ্র 
ক্যাড হয! টু 
ser EAE EMEA 


de be LL KC FEC EE Gi ০ 
BEBE OEE dd Leal pe 2 pit pi pads 

slo SIL Vl iy JG il, bet Su 
Raa Et থেকে বর্ণিত। তিনি নবী সাল্লা্পাহ আলাইহি ওয়াসান্সাম 
থেকে আল-কা'নাবীর বর্ণিত হাদীসের অর্থানুযায়ী বর্ণনা করেছেন। তবে তিনি এ কথাও 


বলেছেন যে, ‘নবী (সা) (কাবার ভেতরে) কয় রাক'আত নামায পড়েছেন, বিলাল 
(রা)-কে তা জিজ্ঞেস করতে আমি ভুলে গেছি। 


PA ED 


HSE EEO EEE YY 
ola et LA Cl YG GOL 0 a sli be ale be 
tat sb asin do 
int hn 
২০২৬.। আবদুর রহমান ইবনে সাফওয়ান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমার 
ইবনুল খাত্তাক-(রা)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
কাবার, NE তর 
নায়ায পড়েছেন।. 
Se LO a os ns he dre AT ER crv 
se SH Ul mle ol oe Lake bk Gite Soli Le 
LG LN ay CLAN URE 5 nl EL po Cl Hy cl ‘dl 


AE A GS ME ODER be 


A 2 Gl srs JL NE iil Ce yale 
[) Ic eae eee 4A 
2 has MY CA ll) oS 


২০২৭ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । (মক্কা বিজয়ের-দিন) নবী সাল্লান্পানু 
আলাইহি ওয়াসাল্লাম এখানে আগমন করে ক্ষা'বা ঘরে প্রধেশ করতে অস্বীকার করেন। 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১৬৭ 


কারণ তখন এ ঘরে ছিলো বহু সংখ্যক ইলাহ্‌ (পাথর, মাটি ইত্যাদির তৈরী মূর্তি) । তিনি 
সেগুলোকে অপসারণ করার নির্দেশ দিলে সেগুলো অপসারণ করা হলো । বর্ণনাকারী 
বলেন, ইব্রাহীম ও ইসমাঈল (আ)-এর প্রতিকৃতিও অপসারণ করা হলো আর তাদের 
(ইবরাহীম ও ইসমাঈলের) মূর্তির হাতে ছিলো ‘আযলাম’ (যাত্রার শুভাশুভ নিৰ্ণায়ক 
তীর)। রাসূলুল্লাহ সান্তান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ আল্লাহ তাদেরকে 
(মুশরিকদেরকে) ধ্বংস করুন। আল্লাহর শপথ! তারা নিশ্চিত জানতো যে, তারা 
(ইবরাহীম ও ইসমাঈল) কখনো এ তীর ফলক নিক্ষেপ করেননি। বর্ণনাকারী বলেন, 
অতঃপর তিনি কা'বা ঘরে প্রবেশ করলেন এবং তার বিভিন্ন স্থানে ও কোণে তাকবীর 
ধ্বনি বললেন, অতঃপর বাইরে আসলেন: তবে তিনি সেখানে নামায পড়েননি। ' E 


Ell i Sal 20 
অনুচ্ছেদ-৯৪ £ আল-হিজর (হাতীম)-এ নামায পড়া 


oe Iso 258% 9০" . ce Bee ETE EE এ 
Le al te Haile Oc jad ie (EOE sl Ss -Y. YA 
feces 298 es 


HG on holy SIS bl TENS LlG Ul Lae 
JUG all A AEG iss Hs le tl on dh YL 
Sle Gls ya CSG ol U55 o5i Bll dle 

ll be REG LAN oie Lalit ala bl 
২০২৮ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি বায়তুল্লাহর অভ্যন্তরে প্রবেশ 
হাত ধরে আমাকে 'হাতীমে’ প্রবেশ করিয়ে বললেন $£ যখন তুমি বায়তুন্পাহর অন্দরে 
প্রবেশ করার আকাঙ্ক্ষা করেছো, তখন এ হাতীমের মধ্যেই নামায পড়ে নাও । কেননা 
এটাও সে ঘরের' অংশ । তোমার স্পৃদায় (কুরাইশরা) যখন বায়তুল্পাহ পুনঃনির্মাণ 
বযছিলে| তায তাদের বং দরদ] হয় তারা এ বং চয যা সর খেকে বা ক! 


of 8 


LL Js als 

অনুচ্ছেদ-৯৫ £ কা‘বা ঘরে প্রবেশ 

EE A EIS EE RET 
dn La Sl Caste be AL Ll os ll ste oe alll 


www.pathagar.com 


PEE AUER Ur Say Use bn CA oe 
Go yal FE i ETA) Jai 

5 el oe Cl 1G 5381 5 GE Cl 
NE TE CER CONE TE BE EEE! 5 ME 
থেকে প্রফুল্ল অবস্থায় বাইরে গেলেন, কিন্তু বিষণ্ন মনে ফিরে আসলেন । তিনি বললেনঃ 
আমি কা'বা ঘরে প্ররেশ করেছিলাম । আমি পূর্বেই যদি ওয়াকিফহাল হতাম যা পরে 
অবহিত হয়েছি, তাহলে আমি তাতে প্রবেশ করতাম না। আমার আশংকা হচ্ছে যে, আমি 
আমার উম্মাতকে কষ্টের মধ্যে ফেলে দিলাম । 


ef orc see Cd “4 


Gis TAG Tn train 2 My Crill onl iL YY. 
- ese ef ec or 8 ces 


iio alte AS AL EA Ore LLL 
Jy BIG LCL Sl 4 sa on GU 


bl Sl ol Ett Ul UG ULES be ds led TET 
i th oll 03 Ol UE A SL til a 

Ls or al AE Crt nl UG Lal 
২০৩০ । মানসূর আল-হাজাবী (র) থেকে-বর্ণিত। তিনি বলেন, আমার মামা আমার 
আম্মা থেকে বর্ণনা করেছেন। তিনি (আমার আশম্মা) বলেছেন, আমি আসলাম গোত্রীয়া 
এক মহিলাকে বলতে শুনেছি, আমি উসমান ইবনে তালহা আল-হাজাবী (রা)-কে 
জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ, সাল্লান্পাহু আলাইহি. ওয়াসাল্লাম আপনাকে ডেকে নিয়ে কি 
ৰলেছিলেন? তিনি (উসমান) বললেন, তিনি ৰলেছেন $ (হযরত ইসমাঈলের রদলে যে 
মেষ যবেহ করা হয়েছিলো. সেটার) শিং দুইটি: (যা বায়তুল্লাহর দেয়ালে টাঙ্গানো ছিল) 
ঢেকে দেয়ার জন্য তোমাকে নির্দেশ দিতে আমার স্মরণ ছিলো না ।.কারণ নামাযীদের 
অন্যমনস্ক করে দেয় এমন কোন জিনিস বায়তুল্পায় থাকা সমীচীন নয়। ইবনুস সারহ তার 
মামার নাম মুসাফি* ইবনে শাইবা বলেছেন। 


Lal JL Aol 


অনুচ্ছেদ-৯৬ ৪ কা'ৰা ঘয়ের সম্পদ-সম্পর্ক্ে 
Aaa ea Mie GS LAS 2 Al CESS -Y.YN 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১৬৯ 


Liste sis be SAH Lats be oll on ll 


soe 


i LA EOGEY ELEC s L EE GOO 


|] 
wr 


deli Sil CL Sli JG All JC iil iS EA UG 


« 


EA UIT 


ete oe 


Co ELL 0 
২০৩১। শাইবা ইবনে উসমান (আল-হাজাবী রা.) থেকে বর্ণিত । তিনি বলেন, আপনি 
যে স্থানে বসা আছেন, একদা উমার ইবনুল খাত্তাব উক্ত স্থানে বসা অবস্থায় বললেন, 
কা'বার অভ্যন্তরে রক্ষিত ধন-সম্পদ বিতরণ না করা পর্যন্ত আমি এখান থেকে বের হবো 
না । তিনি (শাইবা) বলেন, আমি বললাম, আপনি তা করতে পারেন না। তিনি (উমার) 
বলেন, হা, নিশ্চয় আমি তা করবো । শাইবা বলেন, আমি পুনরায় বললাম, আপনি কখনো 
তা করতে পারেন না। উমার (রা) বললেন, কেন? আমি বললাম, কেননা রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বাক্র (রা) এই মাল সম্পর্কে অবহিত ছিলেন। 
আপনার চেয়ে ধন-সম্পদের প্রয়োজন ছিল তাদের বেশি'। কিন্তু তারা এ মালে হস্তক্ষেপ 
করেননি । একথা শুনে তিনি উঠে বের হয়ে এলেন। 


ote s 


TE Oi FE CRE CVE ৰস 
PA re be el De ll SLI all 2 ph 
i See dt a dl J Ee CLS CY YG al or 
WAT i) tL AOE ELLE 


Ue LE 


tse ul lai Se 533 sly 


EEE 

lL UE LSU OLE UL 
২০৩২ । যুবাইর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যখন আমরা (হুনাইন অভিযান শেষে 
ফেরার পথে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ‘লিয়্যা' পাহাড় থেকে 
আস-সিদরা নামঙক্ক স্থানে পৌছলাম তখন রাসূলুল্লাহ সাল্লান্মাছ আলাইহি ওয়াসাল্লাম 
কালো পাথরের পাহাড়ের সামনে এসে দাড়ালেন এবং তায়েফের দিকে দৃষ্টিপাত করেন। 


www.pathagar.com 


১৭০ সুমান আৰু দাউদ 


বর্ণনাকারী একবার বলেছেন, তিনি (সা) উপত্যকায় থামলেন এবং সমস্ত লোকও 
থামলো । অতঃপর তিনি বললেন ঃ$ ‘সাইদু ওয়াজ্জ' ও ‘ইযাহা' কাটাবিশিষ্ট বৃক্ষের 
এল্লাকাটি আল্লাহর তরফ. থেকে হারাম বা মর্যাদাসম্পন্ন ।.এটা তার তায়েফ অভিযান ও 
সাকীফ গোত্রকে অবরোধ করার পূর্বেকার ঘটনা । 


টীকা ৪ সাইদু ওয়াজ্জ হলো তায়েফের সীমানা নির্দেশক একটি পাহাড় । আর ইদাহাহ হলো 
বৃক্ষরাজি শোভিত একটি এলাকা যা হেরেম শরীফের পূর্ব সীমানা ও তায়েফের পশ্চিম সীমানা নির্দেশ 
করে (সম্পা.)। 


Cl 


অনুচ্ছেদ-৯৭ £ মদীনায় আগমন 
2 Mn be lpi pr DLL CRD Hite Ci খু 
¥ UG le dt dns Late th 


hres SLA as alae LE AYIA 
reid sally 
২০৩৩ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন $ 
তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে. সফরের প্রস্তুতি নেয়া যাবে না। 
মসজিদ তিনটি হচ্ছে, মসজিদুল হারাম, আমার এই মসজিদ (মসজিদে নববী) এবং 
মসজিদুল আকসা (বায়তুল মাকদিস)। 
টীকা $. উল্লেখিত তিন মসজিদ ব্যতীত কোনো মাযার অথবা'দরগাহ যিয়ারত অথবা অনুরূপ কোন 
কাজের জন্য সওয়াব লাভের উদ্দেশ্যে সফর করা হাদীসের ভাষ্য অনুযায়ী বৈধ. নয়। তবে যেমন 


ব্যবসা-বাণিজ্য, এঁতিহাসিক নিদর্শনাবলী অবলোকন, শিক্ষা সফর ইত্যাদি পার্থিব উদ্দেশ্যে সফর করা 
উপরোক্ত নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয় (সম্পা.)। 


“a LA) “ 


Lisl as a ol 

অনুচ্ছেদ-৯৮ £ মদীনার হেরেম (মর্যাদা) 

be peli pe OU CSE 2 BSS Yé 
di Jy be COE Ce YUL be cl bE i al 
JG UG ital in is CS Sl YH ol Le 
dll os lt ENS SL USE 


www.pathagar.com 


হজ্জের নিয়ম-কানুন ১৭১ 


LALA NL LEM RE) 


ESL dE LLG Et sl i ELL EA 


SUS GEL IEE LEY) lly 
HG RO UG LAL 


hp) ESC VE LDS CS ol ky Leb 


২০৩৪ । আলী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে আল্লাহর কুরআন এবং তীর (নবীর) পক্ষ থেকে প্রাপ্ত এ (সহীফা) 
পুস্তিকার মধ্যে ঘা লিখিত রয়েছে তা ব্যতীত অন্য কিছু আমরা লিপিবদ্ধ -করিনি। তিনি 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্মাম বলেছেন ঃ মদীনা ‘আয়ের’ থেকে 
‘সাওয়’ পর্যন্ত হারাম বা সন্মানিত এলাকা । এখানে যদি কেউ (কুরআন ও সুন্নাহ বিরোধী) 
নতুন.কিছু করে কিংবা বিদ্‘আত সৃষ্টিকারীকে আশ্রয় দেয়, তবে তার উপর আল্লাহ, সকল 
ফেরেশতা ও মানবঝুলের অভিশাপ বর্ষিত হবে। তার কোনো ফরয বা নফল (ইবাদত) 
আল্লাহর কাছে কবুল হবে না। তিনি আরো বলেছেন £ সকল মুসলমানের যিশ্মা বা 
নিরাপত্তা দানের গ্যারান্টি একই: রকম গুরুত্বপূর্ণ, এমনকি একজন সাধায়ণ ব্যক্তির প্রদত্ত 
নিরাপত্তাও (সমান গুরুত্বপূর্ণ) । সুতরাং কেউ কোনো মুসলমানের প্রদত্ত নিরাপত্তায় বিঘ্ন 
ঘটালে তার প্রতি আল্লাহর, সমস্ত ফেরেশতার এবং গোটা মানবকুলের অভিশাপ বর্ষিত 
হবে। তার্‌ কোনো ফরয বা নফল ইবাদত কবুল হবেনা । 

টীকা £ যদি কোনো মুসলমান কর্তৃক কাউকে নিরাপত্তা বা অভয় দান করা হয় এবং তা শরী'আতের 
আইনে অনুমোদিত হলে সে মুসম্গমান কুলীন কিংবা অকুলীন যাই হোক তার -এ নিরাপত্তা প্রদান সকল 


মুসলমান কর্তৃক স্বীকৃত হবে এবং কেউ তা ভঙ্গ করতে পারবে না। এ জন্যই বলা হয়েছে, সকল 
মুসলমানের নির্নাপত্তা দান একই সমান (অনু.) ৷ 


EE LSD AS LAL -y.vo0 


“ll EE dl oye ail 5 lis i le be lS ‘al be BUG 
Ee KEEL OSE, CSG Lil 
CALLIN LSS iS elas Ys Up SUA Sal Ushi 


#- o8 0.48 o+421909 


LE 2 GDS oi Es Ue his bi clas Ys Jl 


www.pathagar.com 


১৭২ সুনান আবু দাউদ 


২০৩৫ । আলী (রা) থেকে পূর্বোক্ত হাদীসের ঘটনা প্রসংগে বর্ণিত । নবী সান্নান্পাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ (মদীনার হেরেম এলাকার অভ্যন্তরে) সবুজ ঘাস কাটা 
যারে না, শিকার তাড়ানো যাবে না এবং পড়ে থাকা কোনো জিনিসও তুলে নেয়া-যাবে 
না। তবে ঘোষণাকারী ঘোষণা করার উদ্দেশ্যে তা তুলে নিতে পারবে। আর সেখানে 
দাঙ্গাহাঙ্গামা বা যুদ্ধের উদ্দেশ্যে কোনো হাতিয়ার কেউ বহন করতে পারবে না এবং 
ALL SEA ভে কেক তরি উর খা সাহ করতে গর 


40" Ee ie BASLE 


Ll 50:2 EX NT 


24d EI 


RR EE EAE 


2 of roe 9-9 


CILLA BS ir all ts Dali 


2ee.e 


Late se 
২০৩৬ । আদী ইবনে যায়েদ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সান্পান্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম মদীনার চতুর্দিকে এক এক “বারীদ' হারাম (সম্মানিত) বলে ঘোষণা 
করেছেন। এখানে কোনো বৃক্ষের পাতা পাড়া যাবে না, আর কাটাও যাবে না.। তবে উট 
যে পরিমাণ পদ্ছর খাদ্য হিসেবে বহন করে নিতে পারে, তা কাটা যাবে। 
টীকা $ চার ফারস্যথে এক রারীদ. এবং তিন মাইলে এক ফারসাধ। সুতরাং মদীনার বারো বর্গ মাইল 
পর্যন্ত 'হেরেম' এলাকা (অনু.)। 


eer fe Sd 


ss UG pls nl 2 A Gis LL yl Liss -—Y. YV 
SL LET UG dl SCL pI bt 0s 


dU PD HLL de PEC I FPA 
JG ios Sy «ll mols ali এপ 2 PE i 
S202 JU, fot 2 SLE BL ile SY 


Ll) “eee of of vr LEAL 


yt EERE sl Yy US Ll Os as loo 


পরব ofoe 2 “eo ESL Ad 


CEE Cf ECE? sll SSI ly le tr La dt 
WEEE EG HEE Et থেকে বর্ণিত । তিনি বলেন, আমি সাদ 
ইবনে আবু ওয়াক্কাস (রা)-কে মদীনার হেরেম এলাকার মধ্যে শিকাররত এক ব্যক্তিকে 


www.pathagar.com 


হজ্জের দিয়য-ক্ামুন ১৭৩ 


আটক করতে দেখেছি, যে হেরেমকে রাসুলুল্লাহ সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত 
ঘোষণা করেছেন। তিনি তার সাথের জিনিসপত্র কেড়ে রেখে দিলেন। পরে তার মনিব 
এসে এ বিষয়ে তার সাথে কথা বললে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এ এলাকাটি হারাম ঘোষণা করেছেন এবং বলেছেন $ যদি কোনো ব্যক্তিকে এ 
এলাকায় শিকাররত পাও, তাহলে তার সাথের জিনিসপত্র কেড়ে রেখে দিও । সুতরাং 
আমি সে দান ফেরত দেবো না, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 
IS CL BULA Se HE 
EL I Ba Tp Senta 
RS OE! Lbs Dall re bn ue FE 
Dae Sa AAS I LES 


Ls ah Uh at 


8 +g 


ales ali ES 


২০৩৮ । সা'দ (রা)-এর মুক্তদাস থেকে বর্ণিত । সা'দ (রা) মদীনার কয়েকটি গোলামকে 
মদীনার গাছপালা কাটতে দেখতে পেলেন। তাই তিনি তাদের জিনিসপত্র কেড়ে রেখে 
ওয়াসাল্লামকে মদীনার যে কোনো প্রকারের গাছপালা কাটতে নিষেধ করতে শুনেছি। 
তিনি (সা) এও বলেছেন $ যে কেউ ওখান থেকে কিছু কাটে তার আসবাবপত্র সেই পাবে 
যে তা কেড়ে নিবে। - 


se of B02 wf 0 0, 50-002 


GELS OU al se i pale 2 ae CS +. YY 


Fl ol ll I! ns eo ES 


eee eg 


El 


PN EEE OES I 
Gs, la 


২০৩৯ । জাবের ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত ৷ রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন ঃ$ রাসূলুল্লাহ (সা)-এর সংরক্ষিত এলাকায় গাছের পাতা পাড়া যাবে না 
এবং (বৃক্ষরাজি) কর্তন করা যাবে না, তবে কোমলভাবে পাতান্ন আঘাত করা যাবে। 


www.pathagar.com 


১৭৪ ' সুনান আবূ দাউদ 
Gs i notte Esc 2 GES Se GES ov. t. 
ces oe LEAL 


USS G22 hl ph gl be dl at be i tg 
ER) Csr CAG Os bok, ol le i bo 


ss 
২০৪০. ইবনে উমার (রা) থেকে বর্ণিত । রাসূলুল্তাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
কোনো সময় সওয়ারীতে আরোহণ করে, আবার কখনো পায়ে হেঁটে কুবা মসজিদে 
আগমন করতেন। ইৰনে নুমাইর-এর বর্ণনায় আরো আছে- এবং তিনি সেখানে দুই. 
রাক'আত নামায পড়তেন। 
টীকা ঃ কুৰা মদীনা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে তিন মাইল দূরে অবস্থিত। নবী (সা) হিজরতকালে 
মদীনায় আগমন করলে সর্বপ্রথম এ জায়গায়. অরস্থান ৰকূরেন এবং এখানে একটি মস্জদি নির্মাণ করেন। 
তিন দিন অবস্থান করার পর তিনি মদীনার দিকে যাত্রা করেন, bl এ মসজিদের অনেক 
মর্যাদার. কথা উল্লেখ আছে (অনু.)। 


BAe] L১০৬ 
অনুচ্ছেদ-৯৯ £ কবর যিয়ারত প্রসংগে 


loeb CH el CEL ae i < [ive -Y,£) 


eA ph dl a ph be ls ph st 
2% l eC Ziarecs 
es > lb CUGHLY lt a dt Yo BEL 


eg 


Ll ale 1 ELE BN SE 
২০৪১.। আবু হ্রায়রা (রা) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ সাল্লান্লাছ আলাইহি ওয়াসাল্লাম 
বলেন £ কোনো ব্যক্তি আমার উপর দরূদ ও সালাম পেশ করলে আল্মহ তা'আলা আমার 
‘রহ’ ফিরিয়ে দেন এবং আমি তার সালামের জবাব দেই । 

টীকা $ ‘রূহ’ ফিরিয়ে দেয়ার অর্থ হচ্ছে সালামের জওয়াব দেয়ার শক্তি ফিরিয়ে দেয়া (অনু.)। 

JG il oo dae ole SiS Ua 2 al Gis -Y.ty 
UG YG Eh Ll be id aint be obs al bl 
YS, Us PCC CN FEEL IN BY uy Ce fz tl sie dt J) 


efor Be oBee0 oe 


ESE A PEEP Ls Corl 


www.pathagar.com 


হজ্জেত্ব নিয়ম-কানুন ১৭৫: 


২০৪২। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সান্পান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ তোমাদের ঘরগুলো তোমরা কবরে পরিণত করো না এবং আমার 
কররকে উৎসবের স্থানে পরিণত করো না. হা, তোমরা আমার উপর. দরূদ ও সালাম 
পাঠ . করো। তোয়রা যেখানেই থাকো না কেন তোমাদের সালাত ও সালাম আমার 


- feos 6 


elit EAE Gis ES EGS. 3) 
id be AAA ne fh pr ED be IE bs BY Lah 
EEL dL ELL LU, 2rd sl 
TETRA RL WEEN BS 
Sin Hy le tr dn ln J oe CRE UG a Cy Sl 
Ui CAS Cli oily ED le CAAT Bl ED slat Uo 
JG sid Coli Gl dl Uns CG Gls JU ss VL BU 


#es8 


CTE LoL ain JG lpi Ls Gis Cl Cal 15 


২০৪৩ । রাবী'আ ইবনে হুদায়র (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি তালহা ইবনে 
উবাইদুল্লাহ (রা)-কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদীস 
ব্যতীত অন্য কোনো হাদীস বর্ণনা করতে কখনো শুনিনি। রাবী বলেন, আমি বললাম, 
সেটি কি? তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 
শহীদদের কবর যিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হলাম । শেষ নাগাদ আমরা ‘হাররা 
ওয়াকিমের’ উঁচু টিলাতে আরোহণ করলাম । যখন আমরা সে জায়গা থেকে নীচে 
অবতরণ করলাম তখন উপত্যকার বাকে কয়েকটি কবর দেখতে পেলাম । তালহা (রা) 
বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল! এগুলোও কি আমাদের ভাইদের কবর? তিনি 
বললেন £ আমাদের সাথীদের কবর? অতঃপর যখন আমরা শহীদদের কবরের কাছে 
অগা চত বজ বয়ে: এতধো অয় য় তাং সেকা 


62 ph dll Ae be pal be aC bo A CHL ox. [21 


LL cs CL EGIL len hn dt Us 


LS eh VLE LEG Ce cai 


২০৪৪ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যুলনুলায়ফার বিস্তীর্ণ ভূমিতে উট বসিয়ে যাত্রাবিরতি করে এখানে নামায 
পড়েছেন। নাফে (র) বলেন, আবদুল্লাহ ইবনে উমার (রা)-ও তাই করতেন। 


www.pathagar.com 


১৭৬ সুনান আবু দাউদ 


UGC Gs La ke eh Cao Os 8h 


oe PA TE Fts 


‘i JU AH le ba LN pil, SY 
ule wall JU ll s fe Lan i Il 
২০৪৫ । আল-কা'নাবী (র) থেকে বর্ণিত । তিনি বলেন, ইমাম মালেক (র) বলেছেন, 
যতটুকু সম্ভব কিছু নামায আদায় না করে মদীনা প্রত্যাগমনকারী কোনো ব্যক্তির জন্য 
মু'আররাস (মসজিদে যুলহুলায়ফা) অতিক্রম করা উঁচিত নয়। কেননা আমার নিকট 
হাদীস পৌছেছে যে, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসান্গাম এখানে রাত যাপন 
করেছেন, সামান্য ঘুমিয়েছেন এবং নামাযও পড়েছেন। ইমাম আবু দাউদ (র) বলেন, 
আমি মুহাম্মাদ ইবনে ইসহাক আল-মাদানী (র)-কে বলতে শুনেছি, মু'আররাস 
(যুলহুলায়ফা) মদীনা থেকে ছয় মাইল দূরে অবস্থিত । 


www.pathagar.com 


অধ্যায় £ ১২ 
rl ৬ 


(বিবাহ) 


rE de ail 
ত মত কে তং যা 

be pail pe a2 CSS Ls zl or ule CHS vy. tn 
$l LAG SAL 5 il JG ile 2 All 
IGE doll idle si Cli sal slate Ul 
ae CUS HOLLY JG Sti Lil CYL! 
JG L MS EK Ce Ll bas LL 22 RG Ll an 
PAE dba DTG SRA i UE bd ds 
RET ul CSL Ll tll oa J 
Es SU La ld EE LS Oss AU baal 
২০৪৬ । আলকামা (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি সিনায় আবদুল্লাহ ইবনে 
মাসউদ (রা)-র সাথে হাটছিলাম । তখন তার সাথে উসমান (রা)-র সাক্ষাত হলে তিনি 
একটু গোপনে আবদুল্লাহ (রা)-র সাথে কথা বললেন । আবদুল্লাহ (রা) যখন দেখলেন, 
তার এ ব্যাপারে কোনো প্রয়োজন নেই, তখন তিনি আমাকেও তার কাছে ডেকে বললেন, 
এদিকে এসো, আলকামা । আমি আসলাম । অতঃপর উসমান (রা) তাকে বললেন, হে 
আবু আবদুর রহমান! আমরা কি আপনার সাথে একটি কুমারী মেয়ে বিবাহ দেবো, যে 
আপনার অতীতের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে দিবে? আবদুল্লাহ (রা) বললেন, যদি আপনি 
আমাকে এরূপ বলেন তাহলে আপনিও জেনে রাখুন! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন 
অবশ্যই বিবাহ করে। কেননা বিবাহ দৃষ্টিকে সংযত রাখে এবং যৌন জীবনকে সংযমী 
করে। আর যে বিবাহ করার সামর্থ্য রাখে না সে যেন অবশ্যই রোযা রাখে, কেননা রোযা 
তার যৌনমস্পৃহা কমিয়ে দেয় । 


www.pathagar.com 


১৭৮ সুনান আবূ দাউদ 


Aveo oer 


dl Sl pgs Gr LOL 


অনুচ্ছেদ-২ ৪ দীনদার ধর্মভীরু নারীকে বিবাহ করার নির্দেশ 


fo, 0 4 9 AL 3-8 48 
ie iis nl lis SL bis - -_া. 0 
ee ee Or “#080 Ld 


Gl pe oh al be Cl be Se i 2 De CED dl 
Uy WU 58 AES EL iol Dil 


EAA) 


ss RO oll Sly FAH pious Win 
২০৪৭ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 
কোন নারীকে বিবাহ করার সময় চারটি বিষয় লক্ষ্য করা হয়। তার ধন-সম্পদ, তার 
বংশমর্যাদা, তার রূপসৌন্দর্য এবং তার দীনদারী রা ধর্মপরায়ণতা। সুতরাং তুমি দীনদার 
ধর্মভীরু মহিলাই বিবাহ করো । অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত হবে। 


0°09 


SEN sss 2 ol 
অনুচ্ছেদ-৩ $ কুমারী নারী বিবাহ করা 


od 2 “0/0 240448" ord sor 


be hal CS Lyle ol Lis Js on cl KLE £A 
US YG YG dt 2 pe le be A sl ph pls 


EAA LU ই ioe ogre rg 00248 


CS ln SLE UG i oli Syl sce dl 


Lely ae5l Sf YG 


২০৪৮ । জাবের ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহু 
আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ঃ$ তুমি কি বিবাহ করেছো? আমি বললাম, হা । 
তিনি পুনরায় জিজ্ঞেস করলেন ঃ বাকেরা (কুমারী) না সায়্যিবা (স্বামীহীনা)? আমি 
বললাম, সায়্যিবা। তিনি বললেন £ কেন তুমি কোনো কুমারী (বাকিরা) মেয়েকে করলে 
না? তুমি তার সাথে আর সেও তোমার সাথে খেলাধুলা করতে পারতো। 


48" 8 “ore ord sose. 8 Sg ea ed oe 
Gis srl 2 2 es dN PEE 3905 2lUL - —Y.£4 


er 0 bl eer 8 oe 2 0 of ses e Ll) 


ET < ol HD MEISE 8 MEE LTS) 
El dit Le ANAL SE UG nls ol of Laie be 


SIGE CEU pt GEST ts eG BE 


. 


Ed 


www.pathagar.com 


বিবাহ ১৭৯ 


২০৪৯ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললো, আমার স্ত্রী কোনো স্পর্শকারীর হাতকে 
প্রত্যাখ্যান করে না । তিনি বললেন $ তাকে দূর করে দাও (তালাক দাও) । সে বললো, 
আমার ভয় হচ্ছে (তাকে তালাক দিলে) আমার মন তার পিছনে ধাওয়া করবে (আমি 
তাকে ভুলতে পারবো না) ৷ তিনি বললেন £ তাহলে তার থেকে ফায়দা হাসিল করো। 


LAL Mh 


EMAL NEES Ee GL 
অনুচ্ছেদ-৪ £ যে নারী সন্তান জন্মদানে অক্ষম তাকে বিবাহ করার নিষেধাজ্ঞা 


ce ere“ Ore of ee 
Gs uy ony GS allo al Cia NY. 0. 


Ea “ sos es 


nl ce aie Le OTS 2 rai SS Ol Sa ple 


oo 0 


rl ds Ue UL lee D3 is be Bo 2 slice be OS 


Jl Sb Hil ol AUG le lle 
61S SUG Tl ll SY UG U2 I0l EY ly 23 


ct 02 


aE DEL al Sl Sug 2355 JEG li 
২০৫০ ৷ মা‘কিল ইবনে ইয়াসার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, এক ব্যক্তি নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, আমি এক সুন্দরী ও মর্যাদাসম্পরন 
নারীর সন্ধান পেয়েছি, তবে সে বন্ধ্যা । আমি কি তাকে বিবাহ করবো? তিনি বললেন ঃ 
না। সে দ্বিতীয়বার তাঁর নিকট আসলে এবারও তিনি তাকে নিষেধ করলেন। সে 
তৃতীয়বার তীর নিকট আসলে তিনি তাকে বললেন $ প্রেমময়ী ও অধিক সন্তান জন্য দেয় 
এমন নারীকে বিবাহ করো। কেননা আমি (কিয়ামতের দিন) অন্যান্য উন্মাতের নিকট 
তোমাদের আধিক্যের জন্য গর্ব করবো। 


Us LD Br Ei Le 2 LED (YY. 6. 
EH Le SY SLING EL ES EE OG Ce EAN, 
oN S93 sal UG. Ee bees pa ls 

lll ore EER At Ni 
২০৫০(১)। ইয়াষীদ ইবনে হারূন (র) বলেন, আমি মুসতালিম (র)-কে দেখেছি, তিনি 
ডান কাতে ও বাম কাতে পড়ে থাকতেন। আল-হাসান ইবনে আলী (র) বলেন, তিনি 


www.pathagar.com 


১৮০ সুনান আবূ দাউদ 


চন্লিশ বছর ধরে জমীনে পার্শ্বদেশ ঠেকাননি। আবু দাউদ (র) বলেন, মুসতালিম ইবনে 
সাঈদ হলেন মানসূর ইবনে যাযানের ভাইপো অথবা ভাগ্নে । তিনি সত্তর দিন পানি পান 
না করে কাটিয়ে দেন। 


LN ESL Y all ALS i a Ll 
'অনুচ্ছেদ-৫ $ “ব্যভিচারী ব্যভিচারিণীকেই বিবাহ করবে” আল্লাহ তা‘আলার 
হিৰা এসে 


RE SEO wl 
EL LAL ELE YE LEA AE GEC 
eli MERCK AY 3 JUG LaCie ~~ dS, Loli is 
JG le Wi il ype yf FUSSY Tl, 
Re 459 
২০৫১. ‘আমর ইবনে শুয়াইব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে 
বর্ণিত । মার্সাদ ইবনে আবু মারসাদ আল-গানাবী (রা) মক্কা থেকে কয়েদীদেরকে বহন 
করতেন। আর মক্কাতে ‘আনাক’ নাম্মী এক ব্যভিচারিণী ছিলো এবং সে ছিল মারসাদের 
বান্ধবী । তিনি (মারসাদ) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে 
বললাম, হে আল্লাহর রাসূল! আমি কি ‘আনাক’-কে বিবাহ করতে পারি? মারসাদ (রা) 
বলেন, তিনি কিছুক্ষণ নীরব রইলেন । এরপর আয়াত নাযিল হলো ঃ$ “ব্যভিচারিণীকে 
ব্যভিচারী অথবা মুশরিক ব্যতীত অন্য কেউ বিবাহ করবে না” (সূরা আনৃ-নূর $৩) । তিনি 
আমাকে ডেকে এনে আয়াতটি শুনালেন এবং বললেন ঃ তুমি তাকে বিবাহ করো না। 


5 = be Sli GEL YG yaaa alg duns Lilia —Y.o0N 
ees se 
JUG aloe spill ra be tn Ire 2 
Salt SSL s le tn do dt Tyas UG 
e+ #4, 16 # oe 


TELE EEL LCL iE ESKE EL ES dil 


2 e 
& 


www.pathagar.com 


বিবাহ ১৮১ 


২০৫২ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন ঃ সাজাপ্রাপ্ত ব্যভিচারী তার অনুরূপকেই বিবাহ করবে। 


ogee ভচহু LRSM 


(es nl ~~ Jal ্L 
অনুচ্ছেদ-৬ $ যে ব্যক্তি তার ক্রীতদাসীকে দাসত্বমুক্ত করার পর বিবাহ করে 


be ml be Ibe Se GES rll on ln GELS -x. or 
Hs ste dr te dt Uy YG IG te ig be Hn is 


LAE ME 


oll dob 23559 CONE Gel cn 
২০৫৩ । আবু মুসা (রা) বনি তিন বল কানতলাহ সাযতাছ আল হহি 
ওঘ়াসাল্লাম বলেছেন ঃ যে ব্যক্তি তার দাসীর্কে দাসত্মুক্ত করার পর বিবাহ করলো সে 
দু'টি পুরস্কারের অধিকারী হলো। 


AE BEER Esl Ure are Liisa -Y.0t 
LT le Go Eh 0 EHD 

Valve Ao Ss Els “ Sells. 
২০৫৪ । আনাস (রা) থেকে বর্ণিত ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়্যা 
(রা)-কে দাসত্বযুক্ত করলেন এবং দাসত্ব মুক্তিকে করাকে তার মোহর হিসেবে গণ্য করলেন। 


#802 


অযুলেদ ৭ NES OF EDR EEE CETTE 
জনিত কারণেও তারা হারাম 


Sad ate be AL Se LL dite GSD x. 00 
se zl 35 Ls be Boye be lan pr GUL be ls 
SE IE Ec Lhe Aad 

SY oe pe Cela 
২০৫৫ ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা (রা) থেকে বর্ণিত। নৰী 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ রক্তের সম্পর্কের কারণে যাদের সাথে বিবাহ 
হারাম, অনুরূপভাবে দুধপান জনিত সম্পর্কের কারণেও তারা হারাম । 


www.pathagar.com 


১৮২ সুনান আবূ দাউদ 
pla ye EEE LL SLE tn dL Keo. on 


“eo #0 # 


ER EE 


2 Ded ius 1 Ca JIG - 2 57 
A - ° Sree 2 edt 


o#o0 


SME EE EET I 
TENET EL SSG ELAlES 


LL AlN Sl Lire 2 Es 8S 
SOA YS LOGE le ns ULL ALT, in| 
২০৫৬ ৷ উম্মু সালামা (রা) থেকে বর্ণিত । উম্মু হাবীবা (রা) বললেন, হে আন্পাহর রাসূল! 
আমার বোনের প্রতি আপনি কি.আগ্রহী? তিনি বললেন ঃ (তাকে দিয়ে) আমি কি 
করবো? বললেন, তাকে বিবাহ করবেন। তিনি বললেন £ তোমার বোন? উম্মু হাবীবা 
(রা) তিনি. বললেন, আপনি হাঁ । তিনি বললেন ঃ এটা কি তুমি পছন্দ করো? তিনি 
বললেন, “এখনও তো আমি আপনার একমাত্র স্ত্রী নই। সুতরাং আমি চাই যে, আমার 
বোনও আমার সাথে কল্যাণে অংশীদার হোরু।” তিনি বললেন £ এটা আমার জন্য হালাল 
নয়। উম্মু হাবীবা (রা) বললেন, আল্লাহর কসম! আমি অবগত হয়েছি যে, আপনি নাকি 
আবু সালামার কন্যা ‘দোররাহ’-কে বিবাহ করতে চান? তিনি বললেন £ তুমি বলতে 
চাচ্ছো যে, আমি উম্মু সালামার কন্যাকে বিবাহ করতে চাই? উন্মু হাবীবা (রা) বললেন, 
হাঁ । তিনি বললেন £ যদি সে আমার সপত্নী কন্যাও না হতো, তাহলেও তাকে বিবাহ করা 
আমার জন্য হালাল হতো না। যেহেতু সে দুধ সম্পর্কের দিক দিয়ে আমার ভ্রাতুষ্পুত্রী ৷ 
আমি এবং তার পিতা আবু সালামা উভয়কে সুয়াইবিয়া দুধ পান করিয়েছেন। সুতরাং 
তোমরা তোমাদের কন্যা ও ভগ্নিকে (বিবাহের জন্য) আমার কাছে পেশ করো না। 


অনুচ্ছেদ-৮ $ শিশুর দুধপিতা 
ol pla br UR GLA all SL Cis -Y. ov 
alll ACL LEC EE 


www.pathagar.com 


বিবাহ ১৮৩ 


le Sli LLG la Cl ie MS JG Li SA SE 


08 0c 2g oe +g 


ce dy Hall Ani LAr IG Ll St dial UG 
JE tai sy le «ile Ul LEADER ELLS 


le El alae i 
২০৫৭ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আবুল কুয়াইসের পুত্র আফলাহ (রা) 
আমার নিকট আসলে আমি তার থেকে পর্দার আড়ালে চলে গেলাম ৷ তিনি বললেন, তুমি 
কি আমার থেকে পর্দা করছো? অথচ আমি যে তোমার চাচা সম্পর্কীয় । আমি বললাম, 
তা কিভাবে? তিনি বললেন, আমার ভাইয়ের স্ত্রী তোমাকে দুগ্ধ পান করিয়েছে। আয়েশা 
বললেন, আমাকে তো এক মহিলাই দুধ পান করিয়েছেন, কোনো পুর্ষ নয় । অতঃপর 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আগমন করলে আমি তাকে 
ঘটনাটি জানালাম ৷ তিনি বললেন $ সে অবশ্যই তোমার চাচা । সে তোমার কাছে 
আসতে পারে। 


“#0 


পিনে» কয বাভির ER 


#0 ge eet sos 


ola ins C Lt LS ae on ds Lin -y. oA 


oe 


be Ss be cl be pal pr Bal be ble CS 2 


sls ob Cle LAE sl A dU Lie 
DiC EU CIALIL Ca ls 


“ees 


Ls UI JG Leal i sl St dr UES 

Allo LLIN CSG SEV 
২০৫৮ ৷ আয়েশা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 
নিকট আসলেন, সে সময় একটি লোক সেখানে (বসা) ছিলো । হাফস-এর বর্ণনায় আছে, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলেন এবং তীর চেহারা বিধর্ণ হয়ে 
গেলো। অতঃপর (হাফ্স ও মুহাম্মাদ) উভয় বর্ণনাকারী সম্মিলিতভাবে বর্ণনা করেন। 
আয়েশা (রা) বললেন, হে আল্লাহর রাসূল! এ হচ্ছে আমার দুধভাই । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন £ ভালোভাবে যাচাই করে দেখো যে, কে কে তোমার দুধ 
ভাই । কেননা দুধের সম্পর্ক কেবলমাত্র এ সময়ই প্রতিষ্ঠিত হবে যখন শিশুর একমাত্র 
খাদ্য হবে দুধ । 


www.pathagar.com 


১৮৪ সুনান আবু দাউদ 


টীকা $ শিশুর দুই বছর (হানাফী মতে আড়াই বছর) বয়সের মধ্যে যদি অন্য মহিলার বুকের দুধ পান 
করানো হয়ে থাকে, তখনই উক্ত সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। কিন্তু এ মুদ্দতের পর দুধ পান করানোর কারণে 
বিবাহ, দেখা-সাক্ষাত ইত্যাদির বৈধতা ব-অবৈধতা নির্ধারিত হবে না (অনু.)। 


LES is AJ SEL ul s+ # on pL Ie GSS -Y. 04 
eS A 
SE Ht EL Hn KO OPE 


#0, 0 


২০৫৯ । ইবনে মাসউদ (রা) REE BE RAI ATO REE 
এবং গোশত বৃদ্ধি করে তা ব্যতীত দুধের সম্পর্ক স্থাপিত হয় না। তার কথা শুনে আবু 
মূসা আল-আশ'আরী (রা) বললেন, এ জ্ঞানী ব্যক্তিটি যতদিন তোমাদের মাঝে আছেন, 
ততদিন আমাদেরকে কোনো কথা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই ।' 


ESA Rt sere ee 0p 08g 


LLL be Sy CED coli SE a aa SIE A 
2 al 2 3 be LL ue fl be Bl 2 


ECA 


elall yl Jy sae gle Jol 
২০৬০ ৷ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত । তিনি উল্লিখিত হাদীসের অনুরূপ অর্থবোধক 
হাদীস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এই বর্ণনায় আছে, 
যখন হাড় বিস্তৃত হয়। 


‘অনুচ্ছেদ-১০ $ যিনি বলেন, বয়স্ক ব্যক্তি দুধ পান করলেও নিষিদ্ধ সম্পর্ক 
স্থাপিত হবে 


“9 #02 e 4 se oe 


MS DE BEE Kote let: al Ls tid 


% ELE KE EL 48” 
dda ps3 LL be A Be oe lt 
soe oe ee Lres ee 4 এ 24 উল ত - ৪ বণ 


SEE AEs A DETTE dE 


ত “৫ VE Ld en TS 


ses oe ee 8০৫ ০ CP HO 2 IE CEES 


LL ks Lg Ca ots He i Cs or Ce 


www.pathagar.com 


বিবাহ ১৮৫ 


ELC AES AS be DEG LS HLS cle dis dl 


ia es a dr BO So sini 
১5s 0 


2-94 adsl Sd 


LL fo SAS 


de EB (ls CIC os 0 bd Ye CEI 


[- 04? Ll) 


Elle Ja ale GL 
Lay be sly Us EG Sin) es inl cs) 


০ UE Ts UAT SCL Al Lisle CAE WS 
eS IEA UUS Gly Unsle US Gly Sl Laie Sol i 
al cls Lo Ll elds le UE ln 


mn lee TE RE IN ols bi es le 


is Ld Lal Bi sil a Ene 


lilt EO nS i I RES 0 FD 
২০৬১ । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা (রা) ও উম্মু সালায়া (রা) 
থেকে বর্ণিত । আবু হুযায়ফা (রা) ইবনে উতবা ইবনে রাবী'আ ইবনে আবদে শামস 
সালেমকে পালক পুত্র হিসেবে গ্রহণ করে তার সাথে স্বীয় ভ্রাতুষ্পুত্রী ওয়ালীদ ইবনে 
উতবা ইবনে রাবী‘আর কন্যা হিন্দাকে বিবাহ দেন। আর সে (সালেম) ছিলো জনৈকা 
আনসারী মহিলার ক্রীতদাস । যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
খযায়েদ'-কে পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন। জাহিলী যুগের প্রথা ছিলো, কেউ যদি 
কাউকে পালক পুত্র হিসেবে গ্রহণ করতো, তবে লোকেরা্তাকে এ ব্যক্তির পুত্র হিসেবে 
ডাকতো এবং উক্ত ব্যক্তি মারা যাবার পর. তার পরিত্যক্ত সম্পদের উত্তরাধিকারীও করা 
হতো । কিন্তু যখন মহাপরাক্রমশালী আল্লাহ নিম্নোক্ত আয়াত নাযিল করলেন $ 
“তাদেরকে (পালক পুত্রদেরকে) তাদের (জন্মদাতা) পিতার নামে ডাকো... তারা 


২৪— 
www.pathagar.com 


১৮৬ সুনান আবু দাউদ 


তোমাদের দীনি ভাই ও বন্ধু” (সূরা আহ্যাব £ ৫) । অতঃপর তাদেরকে তাদের জন্মদাতা 
পিতার নামেই ডাকা শুরু হয়। আর যদি পিতার সন্ধান না পাওয়া যেতো, তবে তাকে 
বন্ধু এবং দীনি ভাই হিসাবে ডাকা হতো। পরবর্তীতে আবু হুযায়ফা ইবনে উতবার স্ত্রী 
সাহলা বিনতে সুহাইল ইবনে আমর আল-কুরাইশী আল-আমেরী (রা) এসে বলবেন, হে 
আল্লাহর রাসূল! আমরা সালেমকে আমাদের পুত্রবৎ মনে করি। সে আমার ও আবু 
হুযায়ফার সাথে একই ঘরে বাস করে। আর সে আমাকে একই বস্তরের মধ্যে দেখেছে। 
এখন আল্লাহ যা কিছু নাযিল করেছেন সে সম্বন্ধে আপনি ভালোভাবে জানেন। এখন তার 
সম্পর্কে আপনি কি নির্দেশ দেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তাকে 
তোমার দুধ পান করিয়ে দাও। অতএব তিনি (সাহলা) তাকে নিজের স্তন থেকে পীচ 
ঢোক দুধ পান করালেন। তখন থেকে সে তার দুধ পানকারী সন্তানরূপে পরিগণিত 
হলো। এ ঘটনার প্রেক্ষিতে আয়েশা (রা) তার ভাগনী. (বোনের কন্যা) ও ভ্রাতুষ্পুত্রীদেরকে 
নির্দেশ দিতেন যে, আয়েশা (রা) নিজে যাদেরকে দেখাসাক্ষাত দেয়া এবং যাদের 
আগমনকে পছন্দ করতেন, তাদেরকে যেন পীচ ঢোক নিজেদের দুধ পান করায়, যদিও 
তাদের বয়স.দুধ পান করার বয়সসীমার (দু'বছরের) বেশী হয়েও থাকে। পরে তারা তার 
(আয়েশার) নিকট সরাসরি আগমন করতো । কিন্তু উন্মু সালামা (রা) এবং নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণ যে কোনো ব্যক্তিকে এ জাতীয় দুধসস্তান বানিয়ে 
তাদের নিকট আগমন করার বিষয়টি প্রত্যাখ্যান করলেন, যতক্ষণ না শিশু বয়সে দুধ পান 
করে। তারা (স্ত্রীরা) সকলেই আয়েশা (রা)-কে বললেন, আল্লাহর কসম! আমাদের জানা 
নেই, সম্ভবত সালেমের ব্যাপারে এটা নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের একটি 
বিশেষ অনুমোদন ছিলো যা অন্য কোনো লোকের ব্যাপারে প্রযোজ্য নয় । 


টীকা £ দুধ সন্তান এবং দুধ মা হওয়ার ব্যাপারে হযরত আয়েশা (রা) একাই এ মতাবলঙ্বী ছিলেন, কারো 
স্মতে হযরত. আলী (রা)-ও এ মত পোষণ করতেন যে, যে কোনো বয়সে পাচ ঢোক কোনো নারীর দুধ 
পান করলে, তারা পরস্পর দুধ মা ও দুধ সন্তান হয়ে যাবে (অনু.)। 


ee ew be “ 02 oe e+ oe 3 


2) i Un LP AL 
অস ১১ পচ চোকের কম দুধ পান করলে নিমিদধ স্বস্তি হব বিল? 
dl ie be UL be IN LLL Dh de GL oY. দা 
EE 
2 sib dU Ca bi El Ui nC be pan 
al And ns 20 ds Oe PS bn sb, 
alas PETE oR 0 HEA i NE 


www.pathagar.com 


বিবাহ ১৮৭ 


২০৬২ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আল্লাহ তাআলা কুরআনে প্রথম 
নাযিল করেছিলেন যে, দশ ঢোক দুধ পান করলেই বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম হবে। 
পরে এ বিধান রহিত (মান্সূখ) করে তা পাঁচ ঢোকে বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম 
করার হুকুম বহাল করা হয়। আর কুরআনে এ হুকুম পাঠ বহাল রেখেই নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ইনতিকাল করেন। 

টীকা $£ এ ব্যাপারে বিশেষজ্ঞ আলেমদের মতভেদ আছে। সংখ্যাগরিষ্ঠ ওলামার মত এই যে, নারীর দুধ 
সামান্য পান করুক কিংবা প্রচুর পরিমাণে পান করুক সে মুহরিম হয়ে যাবে। ইমাম মালেক, আবু 
হানীফা, আওযাঈ ও আহমাদ (র) প্রমুখ ইমামগণ এ মতের সপক্ষে । কিন্তু শাফি'ঈ (র) আয়েশা (রা) 
মতই মনে করেন যে, পীচ ঢোকের কম পান করলে সে নারী মুহরিম সাব্যস্ত হবে না (অনু,)। 

লক্ষণীয় যে, শিশু কোন নারীর দুধ স্বেচ্ছায় পান করুক অথবা নারীর ঘুমন্ত অবস্থায় বা অসতর্ফ অবস্থায় 
পান করুক, তাতেও সে খু শিশুর দুধমা হবে এবং সে ও তার সস্তানগণ মুহরিম (বিবাহ নিষিদ্ধ) আত্মীয় 
bo 


EO UMS ALE 


bis vatas bse Ss oi ph ins ti 
oEaaltYy Calis 9 uy ole 

২০৬৩ । আয়েশা (রা) ll En 

ওয়াসাল্লাম বলেছেন £ একবার কিংবা দু'বার চোষার কারণে বৈবাহিক সম্পর্ক স্থাপন 

হারাম হয় না। 


Jaa Se pial a iol 

অনুচ্ছেদ-১২ $ দুধপান ত্যাগের সময় (ধাত্রী মাতাকে) প্রতিদান দেয়া 

cis EXD LL La bh dite CHD v.18 

Ch be Bye 2 pln be nip Onl GLAS Sulton Gin 

EEN Uli EE ENGEL EEG 

wee Li UG C3 ee NTE LUA 
bil lias all cl 


২০৬৪ । হাজ্জাজ ইবনে হাজ্জাজ (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । তিনি বলেন, আমি 
বললাম, হে আল্লাহর রাসূল! আমার ধাত্রীমাতার দুধের হক পূর্ণরূপে কিসে আদায় হতে 
পারে? তিনি বললেন ৪ একটি দাস বা দাসী প্রদানের দ্বারা । নুফাইলী বলেন, হাজ্জাজ 
ইবনুল হাজ্জাজ (র) আসলাম গোত্রীয় এবং হাদীসের মূল পাঠ তারই । : 


www.pathagar.com 


১৮৮ সুনান আবূ দাউদ 


Seo eeu Goats ge Ed 


Ul oe OEE i IG Ll 
অনু্ছেদ-১৩ ৪ যেসব নারীকে একে বিবাহ কর নিধিদ 


28d L488 eee “4% £2 ee “#2280 4 


El Liisa 2 GES Lin Lah dN EL oy. ০ 

oD AT rE AR 2 
FUE Ge CUNY she Ge HAN LLY as ale 
CHENEY Usk ody UL UCN YS UAE ye Ho 


Lose 


NE LAN TS ial 
২০৬৫ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ কোন নারীকে তার ফুফুর সাথে এবং কোন ফুফুকে তার ভাতিজীর 
সাথে একত্রে বিবাহ করা যাবে না । অনুরূপভাবে কোন নারী ও তার খালা এবং কোন 
খালা ও তার ভাগ্নীকে একত্রে বিরাহ করা যাবে না। অদ্রপ বড়োকে ছোটোর সাথে এবং 
ছোটকে বড়োর সাথেও বিবাহ করা যাবে না। 
টীকা £ এখানে ফুফু এবং খালাকে বড়ো, আর ভ্রাতুষ্পুত্রী ও ভাগ্মীকে ছোট ধরা হয়েছে। এর মূল সূত্র 
হচ্ছে এই, এদের যে কোনো একজনকে পুরুষ কল্পনা করলে অপরজন তার জন্য হারাম প্রমাণিত হয়। 
যেমন ফুফুকে পুরুষের স্থলে বিবেচনা করলে হবে চাচা, আর খালা হবে মামা । বিস্তারিত.ফিক্হ-এর 
কিতাবে দেখুন (অনু.)। 


8 #04 0 


onl oe mig cri Lie Li la ol G42 -Y.11 


Jit 2 Gl ae S235 2 La TUG ol 
Hale i PE i it ENE 

aes Hall 9 EYES 
২০৬৬ । আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন 


মহিলা (ভাগনী) এবং তার খালাকে, অদ্রপ একজন মহিলা (ভ্রাতুম্পুত্রী) এবং তার ফুফুকে 
একই সাথে বিবাহ করতে নিষেধ করেছেন। 


dl wos GL Li LS 


6 oor ’৬ 


ed aloe mle ol oe ake be Las be 


SIE EUAN OE Ls Kil 
SUR ia) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 
দুই রমণীকে একত্রে বিবাহ করতে নিষেধ করেছেন যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক হলো 


www.pathagar.com 


s-2 20 


EATS ST EES AV 


বিবাহ ১৮৯ 


ফুফু ও ভাতিজী এবং খালা ও ভাগনী । অনুরূপভাবে তিনি এমন দু'জন মহিলাকেও একত্রে 
বিবাহ. করতে নিষেধ করেছেন যারা পরস্পর খালা অথবা ফুফু হয়। 


ee fo s- Mobs 
hy Al EES acl Cll op Grae Ls LAD CED ~y. MA 
26 ot fefces e 2 20+? 0 “0 


lm re orl JU FEE nl oe 2 rl 
MAS Oly doi be ot s ale ti La Ess sls YL 
Ll. PN Nov COI iS CE CTA TE a sbi 1 
JL ss, TAA AE ITS EAT TIERS 
bie 6 be UA bl Uy Lh LSS WC Cs 
VSAM ELL CUS CLD le 
lel be lobe hi 
ESL IG Le UG ban Ln HCL Ct 
HG 00 PLE LE ETE 
Esk Ut J Ui oh i US EUs 
UE EL LS LE is 
4 sills. =U aya SS i vl ures ol Et EEC 
ACS Lut JUG Ld TUE osc a tele GL i td 
ECE Ce ASG il iby iis ols Us 


SE Toa Lt a os 52 du J Caste Ld. “Lill 


ul aly SIL oe ei 


BED AUIS Al te SALE, A FARES 
Ney a yates JCA JL 385 2 
LES Jail Maly, Lill alii WILDS HC 
is biG URS be dil J 3 Lo UGG dn UG be 
cli iss 3 ks LOSS UL UG Ce EE 3 sbi Yi 


“oe ee Be 


Loin 


www.pathagar.com 


১৯০ সুনান আবু দাউদ 


২০৬৮ । ইবনে শিহাব-(র) থেকে বর্ণিত । তিনি বলেন, উরওয়া ইবনুয যুবাইর (র) 
আমাকে বলেছেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা (রা)-কে 
নিম্নোক্ত আয়াতের অর্থ জিজ্ঞেস করেছিলেন, “তোমরা যদি আশংকা করো যে, 
ইয়াতীমদের প্রতি ইনসাফপূর্ণ ব্যবহার করতে পারবে না, তাহলে তোমরা তোমাদের 
পছন্দ অনুযায়ী অন্য নারী বিবাহ করো” (সূরা আন-নিসা £ ৩) । তিনি বললেন, হে 
আমার ভাগ্নে! এ আয়াত সেইসব ইয়াতীম বালিকা সম্পর্কে নাযিল হয়েছে, যারা কোনো 
অভিভাবকের তত্ত্বাবধানে আছে এবং সে তার 'মাল-সম্পদের একজন অংশীদারও বটে । 
আর সে লোকটি তার সোন্দর্য ও সম্পদকেও পছন্দ করে । এমতাবস্থায় সে তাকে বিবাহ 
করতে ইচ্ছুক, কিন্তু এর মতো অন্য নারীকে যে পরিমাণ মোহর প্রদান ক্রে বিবাহ 
করতে হয়, এ ইয়াতীম বালিকাকে সে পূর্ণ মোহর আদায় করতে অনিচ্ছুক ।'এ. ধরনের 
অভিভাবকদেরকে এ ইয়াতীম বালিকাদের বিবাহ করতে নিষেধ করা হয়েছে যতক্ষণ না 
তারা তাদের পূর্ণ মোহর আদায় করে এবং ইনসাফ কায়েম করে'। আর তাদেরকে 
নিজেদের পছন্দমতো অন্য নারী বিবাহ করতে নির্দেশ দেয়া হয়েছে। উরওয়া (র) বলেন, 
আয়েশা (রা) বলেছেন, পরবর্তী কালে লোকেরা উক্ত আয়াতের ব্যাখ্যায় তাদের (ইয়াতীম 
বালিকাদের) ব্যাপারে ফতোয়া চাইলে মহাপরাক্রমশালী আল্লাহ এ আয়াত নাযিল করেন, 
“লোকেরা আপনার নিকট নারীদের ব্যাপারে ফতোয়া জিজ্ঞেস করে। আপনি বলুন, 
আল্লাহ তাদের সম্পর্কে তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন এবং সে হুকুমও স্মরণ করিয়ে 
দিচ্ছেন, যা পূর্ব থেকেই আপনাকে এ কিতাবের মাধ্যমে শুনানো হচ্ছে। আর সে 
হুকুমগুলো এই, যা সে ইয়াতীম বালিকাদের সম্পর্কে দেয়া হয়েছিলো যাদের ফরষ হক ও 
অধিকার তোমরা আদায় করো না, অথচ তাদেরকে বিবাহ করার ইচ্ছা পোষণ করছো” 
(নিসা £ ১২৭) ৷ আয়েশা (রা) বলেন, এ সন্বন্ধে আল্লাহ তা'আলা কিতাবের মধ্যে তাদের 
উপর যা নাযিল করেছেন তা হচ্ছে, প্রথমের সে আয়াতটি যেখানে আল্লাহ বলেছেন, 
“তোমরা যদি আশংকা করো যে, ইয়াতীমদের প্রতি ইনসাফপূর্ণ ব্যবহার.করতে পারবে 
না, তাহলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী অন্য নারী বিবাহ করে নাও ।” আয়েশা 
(রা) বলেন, মহাক্ষমতাবান আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইয়াতীম বালিকা সুন্দরী এবং 
ধনাঢ্য হলে অভিভাবকগণ তার ধনের লোভে তাদেরকে বিবাহ করতে উদ্মীব হতো । আর 
যখন এদের মধ্যে সৌন্দর্য এবং ধনের কমতি দেখতো বা স্বার্থ পেতো না, তখন 
তাদেরকে বাদ দিয়ে অন্য নারী বিবাহ করতো । সুতরাং তাদেরকে বলা হয়েছে, স্বার্থের 
বেলায় পূর্ণ ইনসাফ কায়েম করো এবং পুরোপুরি মোহর আদায় করা ব্যতীত এসব 
ইয়াতীমকে বিবাহ করতে নিষেধ করা হয়েছে। কেননা তারা এসব ইয়াতীমের হক 
আদায় করতে অনীহা প্রকাশ করতো। ইউনুস বলেন, রাবী'আ, আল্লাহর বাণী- 

lll A yhaiS YY ol iS ly - এর অর্থ বলেছেন, যদি আশংকা করো 
ইয়াতীমদের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে তাদেরকে (বিবাহ করার 


www.pathagar.com 


বিবাহ ১৯১ 


ইচ্ছা) পরিত্যাগ করো। কেননা আমি (আল্লাহ) তোমাদের জন্য চারজন নারী পর্যন্ত 
বিবাহ করা বৈধ করেছি। 

Mall on Peis Lie IAS on Saas 2 an LELD -Y.14 
SE OL LAS AE Ue Al ESD ee OY 
LE OLLIE UL BLL LEA STULL Sh 
EV EC C0 BECCA 


ee eee sess e 0 fe 


dr ois ath dar 0a a0 ty ie 


20 oe ove #0 


dry le Pil Ce tl Ul Aly cle 


Hl bln Es Et Lo ga oe 


ol IN EDIE GS eo‘ 0 


EN HT EES | Dl 
A DAL bl AS Gl i CLG OIUGR MSS Lip Ll 


LEAD ESA) 


ile Sl ut ae i be de 85 UGG Us 


PE AT ie 


sis 99, ci PEE JU PE Er sll AL 


Er ES dl bly CLS Un TG VS PATEL Li 


Lee so Or ege 


Il aly GEL ad rin ely y ile tt Lo dl Jes 


২০৬৯। ইবনে শিহাব (র) থেকে বর্ণিত । আলী ইবনুল হুসাইন (র) তাকে বর্ণনা 
করেছেন। হুসাইন ইবনে আলী (রা)-এর শাহাদাতের পর যখন তিনি (আলী ইবনুল 
হুসাইন, যিনি যয়নুল আবেদীন নামে পরিচিত) এবং তার সঙ্গীরা ইয়াষীদ ইবনে 
মুয়াবিয়ার নিকট থেকে মদীনায় আগমন করলেন, তখন আল-মিসওয়ার ইবনে মাখরামা 
(রা) তার সাথে সাক্ষাত করে বললেন, আপনি আমার উপর কোনো কাজের দায়িত্ব ন্যস্ত 
করবেন কিঃ? তিনি (যয়নুল আবেদীন) বললেন, না। এরপর তিনি (মিসওয়ার) আরয 
করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের (যুলফাকার) তলোয়ারখানি আপনি 
কি আমাকে দান করতে রাজি আছেন? কেননা আমার ভয় হচ্ছে, লোকেরা আপনার উপর 
প্রভাব বিস্তার করবে (আর আপনার নিকট থেকে তা ছিনিয়ে নিবে) । আল্লাহর শপথ! যদি 


www.pathagar.com 


১৯২ সুনান আবূ দাউদ 


আপনি আমাকে এটা দান করেন, তাহলে কেউ আমার দেহকে খতম না করা পর্যন্ত 
কখনো তা ছিনিয়ে নিতে পারবে না। আলী ইবনে আৰু তালিব (রা) ফাতিমা (রা) 
বর্তমান থাকতে আবু জাহলের কন্যাকে বিবাহ করার পয়গাম পাঠালেন। সে সময় আমি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিম্বারের উপর লোকদের উদ্দেশ্যে 
ভাষণ দিতে শুনেছি। তখন আমি বালেগ (যুবক) ছিলাম ৷ তিনি বলেছেন ঃ ফাতিমা 
আমার দেহের একটি অংশ । আর আমার আশংকা হচ্ছে, সে দীনী ফ্যাসাদে পতিত হবে। 
তিনি (বর্ণনাকারী) বলেন, অতঃপর তিনি (রাসূলুল্লাহ সা.) বনি আবদে শামসের সাথে 
শ্বশুর-জামাতার সম্পর্কের আলোচনা করলেন (অর্থাৎ নবুওয়াতের পূর্বে আবুল আস ইবনুর 
রাবীর নিকট তাঁর কন্যা যয়নাবের বিবাহ এবং তার পরিণতি কি হয়েছে তা তুলে 
ধরলেন) । আর উক্ত শ্বশুর সম্পর্কীয় আত্মীয়তার ভূয়সী প্রশংসাই করলেন । তিনি বলেন $ 
সে (জামাতা আবুল আস) আমার সাথে যে কথা দিয়েছিল তা সত্যে পরিণত করেছে 
এবং যে ওয়াদা করেছিল তাও পূরণ করেছে। (তোমরা জেনে রাখো) কোনো হালাল 
বস্তুকে হারাম এবং হারাম বস্তুকে হালাল করার এখতিয়ার আমার নেই । তবে আল্লাহর 
শপথ! আল্লাহর রাসূলের কন্যা এবং (এর বিপরীতে) আল্লাহর দুশমনের কন্যা কখনো 
এক স্থানে একত্র হতে পারে না। 


“tse tsg- 8 


kG SEE LEO CNR V. 
« Ld LU seep Ld ee Bee we ere “ণ 
CEUs ie Cie dla) se SLAG JG Al 


২০৭০ । ইবনে আবু মুলাইকা (র) এ হাদীস প্রসঙ্গে বলেন, অতঃপর আলী (রা) সে 
বিবাহের উদ্যোগ ত্যাগ করেন। 


LLG SS ESS ts ba LAT CE cv.) 
SEL EC ELLE br it tl il 
Al Uns Sb U alt le py le i 
¥ LS 3G AE lo dle bn El act, sls 
Es nl Gls lL fi as OYUN Y A il 
Css Ul [Lr a US 

al S42 ASIN all 


www.pathagar.com 


বিবাহ ১৯৩ 


২০৭১ । আল-মিসওয়ার ইবনে মাখরামা (রা) রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাকে 
মসজিদের মিম্বারের উপর বলতে শুনেছেন $ হিশাম ইবনুল মুগীরার খান্দানের লোকেরা 
(তার নিকট) তাদের খান্দানের একটি কন্যাকে আলী ইবনে আবু তালিবের নিকট বিবাহ 
দিতে অনুমতি চাচ্ছে। কিন্তু আমি অনুমতি দিবো না, তারপরও আমি অনুমতি দিবো না, 
তারপরও আমি অনুমতি দিবো না। তবে যদি আবু তালিবের পুত্র আমার কন্যাকে তালাক 
দেয় তাহলে সে তাদের কন্যা বিবাহ করতে পারে। কেননা আমার কন্যা আমার দেহেরই 
একটি টুকরা ৷ যে জিনিস তার অপছন্দ, সেটা আমার কাছেও অপছন্দনীয় এবং যে বড 
তাকে দুঃখ বা ব্যথা দেয়, সেটা আমাকেও দুঃখ দেয়। আবু দাউদ (র) বলেন, হাদীসের 
এই অংশ ইমাম আহমদ (র) থেকে বর্ণিত । 


LE ail 
অনুচ্ছেদ-১৪ £ মুত‘আ (সাময়িক) বিবাহ 
Llul oe Soli ve Gis Re 2 Ses Cia -yv.vy 


CLS all sie os rae Lie Bk JUG nl oe Ll on 
al ole SHA Ee 2 Eo I UG U2 US, ec EE 
BE EPP AUS EE i EOE MCE OU 
২০৭২ । আয-যুহরী (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা উমার ইবনে আবদুল আযীয 
(র)-এর নিকট উপস্থিত ছিলাম । আমরা নারীদের মুত‘আ বিবাহ করা সম্বন্ধে আলোচনা 
করলাস্ম । রাবী‘ ইবনে সাবুরা নামে এক ব্যক্তি বললেন, আমি আমার পিতা সম্পর্কে 
সাক্ষ্য দিচ্ছি যে, তিনি বর্ণনা করেছেন, বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ সান্পাল্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম মুত'আ (বিবাহ) নিষিদ্ধ করেছেন। 


টীকা £ অর্থের বিনিময়ে নির্দিষ্ট মুদ্দতের জন্য বিবাহ করা । জাহিলী যুগে ও ইসলামের প্রারম্ভিক যুগে এ 
বিবাহ জায়েয ছিলো । কিন্তু (দশম হিজরী) বিদায় হজ্জের সময় তা নিষিদ্ধ ঘোষিত হয় (অনু.) । 


s-fsonge 


Gl Sls le GES mol om 2 2 Le Bs -Ys VY 


ee dete 


a dd: bl cl be Be 3 pass be GAA be a 
lad GE SLL 


২০৭৩ । রাবী ইবনে সাবুরা (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । রাসূলুল্লাহ সাপ্পাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে মুত‘আ বিবাহ হারাম ঘোষণা করেছেন। 


www.pathagar.com 


১৯৪ সুনান আবু দাউদ 


“ # Oe 
pl aot 
অনুচ্ছেদ-১৫ £ আশ-শিগার বিবাহ 


At Cin CAL be pl Ct 0. vé 


“08 


Uy bl ae ol ol be Cass dt 2 be os CHS 
Cas Le IS. Ll se oe Mls le th a dd 


El 


o2 2 


DD EES IAL SS JG UAC al Sli 


#-0o229 0 


Sle 2 EEOC ASA CSL, Sle 
২০৭৪ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্মাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
শিগার পদ্ধতির বিবাহ নিষিদ্ধ করেছেন। মুসাদ্দাস (র) তার বর্ণনায় আরো বলেছেন, 
আমি নাফে' (র)-কে জিজ্ঞেস করলাম, শিগার কি? তিনি বললেন, “কোনো ব্যক্তি নিজের 
কন্যাকে অন্য ব্যক্তির সাথে বিবাহ দিবে এবং শেষোক্ত ব্যক্তি প্রথমোক্ত ব্যক্তির নিকট তার 
কন্যা বিবাহ দিবে মোহর ব্যতীত । অথবা কোনো ব্যক্তি নিজের বোনকে অন্য এক ব্যক্তির 
নিকট বিবাহ দিবে এবং তার বোনকে এ ব্যক্তি নিজে বিবাহ করবে মোহর ব্যতীত” । 


of eo “oes otdge es Cd 
MAD oi LES mol os 2 Lae LS ~Y. Yo 
B20 2008 


ole ear ALE Se JEL oe ol Go 


ETE oh Ade CEB lal oh dll ie bh nla 


s0o- 8 


ALU SG. Glue as GE El cas Al Le SH 


280 পণ 


Sa a als 3 JG Les LG tl bls 


TEE Et TE ES ONS 
২০৭৫ । আবদুর রহমান ইবনে হুরমুয আল-আ'রাজ (র) থেকে বর্ণিত । আল-আব্বাস 
ইবনে আবদুল্লাহ ইবনুল আব্বাস. (র) তার: কন্যাকে আবদুর রহমান ইবনুল হাকামের 
বিবাহ দিয়েছেন এবং তারা উভয়ে এই পারস্পরিক বিবাহকে মোহর হিসাবে নির্ধারণ 
করেছেন। মু‘আবিয়া (রা) এ সংবাদ পেয়ে তাদের (স্বামী-স্ত্রীর) মধ্যে বিচ্ছেদ করে 
দেয়ার জন্যে মারওয়ানের নিকট নির্দেশনামা লিখে পাঠালেন এবং তিনি তার ফরমানে 
বলেছেন, এটা শিগার যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন। 


www.pathagar.com 


বিবাহ ১৯৫ 


Jil 2 ot 
অনুচ্ছেদ-১৬ ENA 


ee He SRO OE cL RAE GE 


“4d #0 


ie ae in 


seo 8g #0 


dur, ll 
২০৭৬ । আলী (রা) থেকে বর্ণিত । ইসমাঈল বলেন, আমার ধারণামতে তিনি হাদীসটির 
সনদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌছিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লাম বলেছেন £ হালালাকারী এবং যার জন্য হালালা করা হয়েছে তারা উভয়ে অভিশপ্ত । 


টীকা £ কোনো ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দেয়ার পর অন্যের কাছে এই উদ্দেশ্যে বিবাহ দেয় যে, সে 
তার সাথে সঙ্গম করে তালাক দিবে এবং ইদ্দাত শেষ হওয়ার পর প্রথম স্বামী তাকে পুনরায়. বিবাহ 
করবে। ইসলামের পরিভাষায় এটাই ‘তাহলীল’ (অনু.)। 


bel bees be JES te LD os ay CSAS -Y.VV 
‘ REEL “oes 
Ms cake tl le og pel ir fa 62 poll sla 


EY পণ 4.06 
9 


s le tt Aa io el Gi JG 
২০৭৭ । হাতল ভাৱ ওযার (র) থেকে বর্ণিত । তিনি নবী সাল্লান্পাহ আলাইহি 
ওয়াসাল্লামের একজন সাহাবী থেকে বর্ণনা করেছেন। (আবু দাউদ বলেন) আমাদের 
ধারণামতে তিনি আলী (রা)-ই হবেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 
উক্ত হাদীসের সমার্থক বর্ণনা করেছেন। 


IL Hi SpE a 
অনুচ্ছেদ-১৭ £ মনিবের অনুমতি ছাড়া ক্রীতদাসের বিবাহ করা 


LNA ose as 


Lil ass alm oulie, Le  l Lis -Y.VA 
Ee TN TE Gis oxy Le IE oslnl 
rs ole “ di do dirs UG YG 0 Seite ps 

Ca SA oh kr CS se Of 


www.pathagar.com 


১৯৬ সুনান আবৃ দাউদ 


২০৭৮ । জাবের (রা) থেকে বর্ণিত ৷ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৪ 
যে কোনো ক্রীতদাস তার মনিবের অনুমতি ব্যতীত বিবাহ করে সে ব্যভিচারী । 


0 0 


BE SE EEE VA 
SLUG Hs ke tlt do lo Tak ol pe pal be ya 
ASUS JEL UE FV OB is EE 


ER UE EES Ay an S2sall 
২০৭৯ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ 
কোনো ক্রীতদাস তার মনিবের অনুমতি ব্যতীত বিবাহ করলে, তার বিবাহ বাতিল গণ্য 
হবে । ইমাম আবু দাউদ (র) বলেন, এ হাদীসটি যঈফ এবং এটি মওকুফ হাদীস । এটা 
ইবনে উমার (রা)-র কথা । 


CALLS J CLES bl als al 
অনুচ্ছেদ-১৮ £ কোন ব্যক্তির তার অন্য ভাইয়ের বিবাহের প্রস্তাবের পাশাপাশি 


“ #0870 


GA pe OUR GES Cll 2 gn 2 AT CED x. A. 
ule sd Ub UG UG Eh Ll Se sp nai be 


“Ig fore eget ন 


libs LAY Cl A 


২০৮০ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সান্পান্সাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ কোনো ব্যক্তি যেন তার ভাইয়ের বিবাহের প্রস্তাবের উপর নিজের 
প্রস্তাব না দেয়। 


oe ee o-8 1 0 “ soe er 


EF ET NCO 4= -Y.A\ 
NAT “lt oe dt Ue UG UG et 920 52 p36 be ao 

ES 
২০৮১ ৷ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ তোমাদের কেউ যেন তার (মুসলিম) ভাইয়ের বিবাহের প্রস্তাবের 


উপর প্রস্তাব না দেয় এবং কেউ যেন তার ভাইয়ের অনুমতি ছাড়া কোন জিনিসের দর 
করাকালীন তার দরের উপর দর-দাম করে। 


www.pathagar.com 


বিবাহ Y ১৯৭ 


(22355 2 As Hall AE IA ALL 
অনুচ্ছেদ-১৯ $ যে ব্যক্তি কোন মেয়েকে বিবাহ করতে ইচ্ছুক, বিবাহের পূর্বে 
তাকে দেখে নেয়া 


fe 4 or 


ol ae LES SUS om lye GS Se Gis YAY 


oes 


ol i AA are 22 Sly 8 G2 2 3 be sl 


tu te dU UE YG dl 2 ps pl Ae 2 


CS ili UG Hdl Slob ls ole 


ees of $e 80a oe fe se 


ELE GSS AGLL obi JU ED tre 


Hoge 6” 


PEEL PEC ES FOS FO 
২০৮২। জাবের ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৪ যখন তোমাদের কেউ কোনো নারীর নিকট বিবাহের 
প্রস্তাব দেয় তখন সম্ভব হলে (বিবাহের পূর্বে) তাকে বিবাহে উৎসাহিত করে এমন কিছু 
যেন তার থেকে দেখে নেয় । তিনি (বর্ণনাকারী) বলেন, আমি একটি মেয়েকে বিবাহের 
জন্য পয়গাম দেয়ার পর তাকে দেখে নেয়ার আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে গোপন 
রেখেছিলাম । অবশেষে আমি তার মাঝে এমন কিছু দেখলাম যা আমাকে তাকে বিবাহ 
করতে আকৃষ্ট করলো । অতএব আমি তাকে বিবাহ করলাম । 


টীকা $ বিবাহের পূর্বে কনেকে দেখে নেয়া সমস্ত উলামার মতে জায়েয, তবে উদ্দেশ্য সৎ হতে হবে। 
হাদীসে বর্ণিত দেখে নেয়ার নির্দেশ পরামর্শস্বরূপ । সুতরাং তাকে দেখে নেয়া ওয়াজিব নয় (অনু.)। 


dla oL 
SS HL HAA 


ESE AE az tts 


ioe 


J SIU Lue eye 0 oe we moll 
ol i SAS il Ul ds le dl se ll SIA 
Ce UW edb Up Es 00 Sle S55 UEC ali lly 

Js se ds LG ACs bl pe CL 


www.pathagar.com 


১৯৮ সুনান আবু দাউদ 


২০৮৩ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন ঃ£ যদি কোনো নারী তার ওয়ালী বা অভিভাবকের অনুমতি ব্যতীত 
বিবাহ করে তাহলে তার সে বিবাহ বাতিল ও অবৈধ হবে। একথাটি তিনি তিনবার 
বলেছেন। আর যদি স্বামী তার সাথে সঙ্গম করে, তাহলে এ কারণে সে মোহর প্রদান 
করবে । যদি তাদের (অভিভাবকদের) মধ্যে মতবিরোধ দেখা দেয়, তাহলে শাসকই হবেন 
ওয়ালী । কেননা যাদের অভিভাবক :'ই শাসকই তার অভিভাবক । 
nl, A) hs oe td onl EL RET E f At 
CAEN EE A OS Ae OE 
CCS Gra Ce Cait MD 1910 231 UG. sla 
২০৮৪ । আয়েশা (রা) থেকে বর্ণিত তিনি নৰী সান্পান্লাছ আলাইহি ওয়াসাল্লাম থেকে 
উক্ত হাদীসটির অর্থানুরূপ বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ (র) বলেন, জা‘ফার 
সরাসরি যুহরী (র) থেকে (হাদীস) শুনতে পাননি, বরং যুহরী তাকে লিখে পাঠিয়েছেন। 
Maal alae sl Gis el on Ll as Liki -Y.Ao 
BE EN EA ETRE 
LEA JL Ad CIAO Y etal, ৬ lS 
EE Eo EE 0 EE TE SERGE ETE IE 1 
অভিভাবক ছাড়া কোনো বিবাহই কার্যকরী নয়। ইমাম আবু দাউদ (র) বলেন, হাদীসটির 
সনদ নিম্নরূপ £ ইউনুস সরাসরি আবু বুরদা থেকে, আর ইসরাঈল আবু ইসহাকের 
মাধ্যমে আবু বুরদা থেকে বর্ণনা করেছেন। 
টীকা £ ইমাম শাফি‘ঈ (র) বলেন, ওয়ালী ছাড়া আকদ সহীহ হয় না। ইমাম আবু হানীফা (র) বলেন, 
বালেগ ও বুদ্ধিমান ছেলে বা মেয়ের জন্য অভিভাবকের প্রয়োজন নেই, তারা স্বেচ্ছায় বিবাহ করতে 
পারে। ইসলামী শরী‘আতে তা অনুমোদিত ও স্বীকৃত । নবী-পত্নী উম্মু হাবীবা (রা) ভিনদেশে হাবশায়, 
নিজেকে ওয়ালী ব্যতীত নবী (সা) এর কাছে বিবাহ দেন, অথচ সেখানে তার কোনো ওয়ালী উপস্থিত 
ছিলো না (অনু.)। 
f Ge SAI ae Gis mol on i OD Lane LSS ~x. A 
EAS UBL hl be SA Bye be GOA oo as 
Lill pal dl 20 ed GSy Ups li ns al Se 


ef -e 


Ee AG LCE ULES SESE 


www.pathagar.com 


বিবাহ ১৯৯ 


২০৮৬ ৷ উম্মু হাবীবা (রা) থেকে বর্ণিত । তিনি (উবায়দুল্লাহ) ইবনে জাহ্‌শের বিবাহ 
বন্ধনে ছিলেন এবং স্বামীর সাথে হাবশার ভূমিতে হিজরত করেন । সেখানে তার স্বামী 
(মুরতাদ অবস্থায়) মারা যাওয়ার পর হাবশা অধিপতি নাজাশী রাসূলুল্লাহ সাল্রা্নাহু 
আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকে বিবাহ দেন। তিনি সেখানে (ওয়ালীবিহীন) অবস্থায় 
তাদের কাছেই ছিলেন। 


অনুচ্ছেদ-২১ ঃ নারীদের বিবাহে বাধাদান নিষিদ্ধ 


ol SC EE LE -Y.AV 
a2 040 


Sead nb 0 bs acl 


CLA 


Citi rE RESTATE al ACY adr 


be = 4G JU eH ASS vl ia alats Will SA 

0 EEC SHENAE 
২০৮৭ । হাসান বসরী (র) থেকে বর্ণিত । তিনি বলেন, মা‘কিল ইবনে ইয়াসার (রা) 
আমাকে বর্ণনা করেছেন, আমার এক বোন ছিলো । তার বিবাহের ব্যাপারে আমার কাছে 
পয়গাম আসলো । আমার এক চাচাত ভাই আমার কাছে আসলে আমি আমার বোনকে 
তার সাথে বিবাহ দিলাম । পরে সে তাকে এক তালাক রাজয়ী* দিয়ে এমনভাবে ফেলে 
রাখলো যে, তার ইদ্দাতকাল শেষ হয়ে গেলো । অতঃপর যখন তার বিবাহের প্রস্তাব 
আসতে থাকলো, আমার চাচাত ভাইও পুনরায় আমার কাছে প্রস্তাব পাঠালো । তখন 
আমি বললাম, আল্লাহর শপথ! আমি আর কখনো তাকে তার কাছে বিবাহ দেবো না। 
তিনি (বর্ণনাকারী) বলেন, এরপর আমাকে কেন্দ্র করেই নিম্নোক্ত আয়াতটি নাযিল হয় ৪ 
“যখন তোমরা নারীদেরকে তালাক দিবে, ইদ্দাতকাল শেষ হওয়ার পর যদি তারা তাদের 
পূর্ব-স্বামীকে বিবাহ করতে চায়, তাহলে তোমরা তাদেরকে বাধা দিও না”... (সূরা 
আল-বাকারা £ ২৩২) তিনি (বর্ণনাকারী) বলেন, অতঃপর আমি আমার কসমের 
কাফ্‌ফারা আদায় করে বোনটিকে তার সাথে বিবাহ দিয়েছি। 


SUIS BLL 
অনুচ্ছেদ-২২ £ যখন দু’জন ওয়ালী কোনো মেয়েকে বিবাহ দেয় 


fsesg ee 2 fos oe 


ae bis, c tia Gis all ore LEE AA 


www.pathagar.com 


২০০ সুনান আবৃ দাউদ 

yas Cis Ll 2 CERES LIP SEGRE S DEIAEE 

led Lal oe a be oul 2 EG be all 
Ct 


BS i Cpe SU eh oly 295 Hal CRUG 


Cees SU se lay ow Gn LL 


২০৮৮ ৷ সামুরা (রা) থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৪ কোনো 
নারীকে যদি দু'জন ওয়ালী বিবাহ দেয়, তাহলে প্রথম বিবাহ প্রদানকারীর বিবাহ কার্যকরী 

। তদ্বপ যদি কোনো ব্যক্তি কোনো জিনিস দুই ব্যক্তির কাছে বিক্রি করে তাহলে 
তাদের দু'জনের মধ্যে প্রথম ক্রেতাই তার অধিকারী হবে। 


EES EES IE UG LACE 

aslo ¥ Uy 

অনুচ্ছেদ-২৩ ঃ মহান আল্লাহর বাণী : “জোরপূর্বক নারীদেরকে ওয়ারিসী 
সম্পত্তি গণ্য করা তোমাদের জন্য হালাল নয় এবং তাদেরকে অবরুদ্ধ করে 
রেখো না” (সূরা আন-নিসা £ ১৯) 


“840 48" ee“ sor 
. 


Gis ass om BULLS ce mili - —-Y . ASA 


re Be eee 


se 55 SUE UG mle onl oe Lake oe oil 
y" UN ah a mle ol oe VEE YS Sladl aall o2l 


EEE SAHA I USE Lin hs ol I~ 
PEE AER LE UU dor SAL GACY ul SL Ii 


Ly sia STi sas yes ls yas si te 

ws 
২০৮৯ । আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । “জোরপূর্বক নারীদেরকে ওয়ারিসী 
সম্পত্তি গণ্য করা তোমাদের জন্য হালাল নয় এবং তাদেরকে অবরুদ্ধ করে রেখো না” 
(সূরা আন-নিসা ৪ ১৯) । তিনি এ আয়াতের ঘটনা প্রসঙ্গে বলেছেন, কোনো ব্যক্তি মারা 
গেলে তার ওয়ারিসরা সেই মৃত ব্যক্তির স্ত্রীর তার বংশের অভিভাবকের পরিবর্তে মালিক- 
মুখতার হয়ে বসতো । তাদের কেউ চাইলে তাকে বিবাহ করতো অথবা ইচ্ছা করলে 
তাকে অন্যত্র বিবাহ দিতো আবার মর্জি হলে বিবাহ দিতো না। এই প্রসঙ্গে উপরোক্ত 
আয়াত নাযিল হয়েছে। 


www.pathagar.com 


বিবাহ ২০১ 


Sl oe te G33 ol pr Me br AT Bn CY, A. 

¥" JG ule onl oe Lanka be GF L2G Col be Ime 
GEL SRE CHEE EEA MAC 4555 5 I 
> ESET) bl ws" LL Lili, nl SIA ats 
Aa ive all 55 EUS EL UL lias UE 
Fe otis dS idl 
২০৯০ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত ।: তিনি বলেন, “জোরপূর্বক. নারীদেরকে 
ওয়ারিসী সম্পত্তি বানানো তোমাদের জন্য হালাল নয়। তোমরা তাদেরকে যা দিয়েছ তা 
স্পষ্ট ব্যভিচার করে” (সূরা আন-নিসা £ ১৯) । এ আয়াতটি নাযিল হবার কারণ. হচ্ছে এই 
$ কোনো নিকটাত্মীয় ব্যক্তির মৃত্যু হলে তার বংশের পুরুষরা তার স্ত্রীর মালিক হয়ে 
বসতো এবং তাকে এমনভাবে অতিষ্ঠ করে তুলতো যে, হয় সে শেষ নাগাদ মৃত্যুবরণ 
করতো অথবা তার গোটা মোহরানা তাদের হাতে তুলে দিতে বাধ্য হতো । অতএব 
আল্লাহ এহেন কাজ নিষিদ্ধ করলেন। 


ESM eb- Aescee 


LU de CHS tessa ont ial: REE CE A) 


Sore e-csier .e HS 4 


LE tale ak le dl Le bE OL tie 5 
BATTERS 


২০৯১ । উমার (রা)-এর মুক্তদাস উবাইদুন্পাহ-দহহাক (র).....' পূর্বোক্ত. হাদীসের 
অনুরূপ বর্ণিত । রাবী বলেছেন, আল্লাহ তা'আলা এখানে (এ আয়াতটির দ্বারা) মানুষকে 
নসীহত ফরেছেন। 


অনুচ্ছেদ-২৪ $ বিবাহের জন্য মেয়েদের অনুমতি চাওয়া 


zl be ee CES GL CES pall ox sl CS: 4৯ -!. ণ্খ 
ELEY UG HLS Lt Le BHAA i be LL 
BO ME AES EE ee 


5 Ei 51 UGS 


www.pathagar.com 


২০২ সুনান আবূ দাউদ 


২০৯২ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 
কোনো বিধবা মহিলাকে তার সম্মতি ব্যতীত এবং কোন কুমারীকে তার অনুমতি ব্যতীত 
বিবাহ দেয়া যাবে না। তারা (সাহাৰারা) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! তার 
অনুমতি কি? তিনি বললেন ঃ যদি সে নীরব থাকে । 


Lins CES cl in (ey KLE ls SALAS AYAT 
AL ED lls Gis Tell 2 


Ad 1s 


SEU Se TUITE LA AE CLL EL 
esl ols U3 4 SEC LU Ul al ls Ls 


TOE TER AE Ss ale S92 


#- feos eer 


re 2 Laas be Se CHILLY LES OLS AE 
২০৯৩ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ ইয়াতীম কুমারী মেয়ে থেকে সরাসরি সম্মতি নিতে হবে। যদি সে 
চুপ থাকে তবে সেটাই তার সম্মতি । আর যদি সে অস্বীকৃতি বা অস্নম্মতি প্রকাশ করে, 
তবে তার উপর কোনো প্রকার জবরদস্তি করা চলবে না। ইমাম আবু দাউদ (র) বলেন, 
হাদীসের মূল পাঠ ইয়াযীদের । আবু খালিদ সুলায়মান ইবনে হায়্যান ও মুআয ইবনে 
মু‘আয় (রর), মুহাম্মাদ ইবনে আমর (র) থেকে এইভাবেই বর্ণনা করেছেন। 


co seg ee 


ol aaa Le Sl Al GES Salton ae Cis -Y. ৭g 
I AC SC LU UG ssl Sosa ip gre 
EL STALLS EC NEIL ES 
339 330 23 UG + SAL 2 aoe ns Il On2pSl 3 2 pall 
ELS Vl dil Uy GEG Las LL OES goat 

Gly AC JG 55 1 
২০৯৪ ৷ মুহাম্মাদ ইবনে আমর (র) থেকে পূর্বে বর্ণিত হাদীসটি উক্ত সনদে বর্ণিত 
হয়েছে। তবে তন্মধ্যে অতিরিক্ত রর্ণিত হয়েছে, “তিনি (নবী সাল্পান্াহু আলাইহি 
ওয়াসাল্লাম) বলেছেন ঃ ‘যদি সে (কুমারী) আস্তে কাদে অথবা নীরব-নিশ্চুপ থাকে’ । 


‘বাকাত্‌' শব্দটি অতিরিক্ত বর্ণনা করা হয়েছে। আবু দাউদ (র) বলেন, ‘বাকাত্‌' শব্দটি 
নির্ভরযোগ্য নয়। এটি হাদীসের মধ্যে একটি ভ্রম । ইবনে ইদরীস থেকে এই ভ্রম হয়েছে। 


www.pathagar.com 


বিবাহ ২০৩ 


আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আরয করলাম, হে আল্তাহর রাসূল! 
কুমারী তো (এ ব্যাপারে) কথাবার্তা বলতে লজ্জাবোধ করে। তিনি বললেন ঃ তার চুপ 
থাকাই তার স্বীকৃতি । 


ee e sep 28 246° 24 0 Les cas 4g e 
El Ed Po) “ * 


UG UG Le pl ph Gi HD LO Balt be UL 
3 cee ce st ge Se Ie ‘ : ress 
oe Cdl malt als de dt be Jaw 

২০৯৫ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাছু আলাইহি 

ওয়াসাল্লাম বলেছেন $ নারীদের থেকে তাদের কন্যাদের ব্যাপারে পরামর্শ গ্রহণ করো 

(কেননা.পিতার চেয়ে মাতাই তার সম্বন্ধে. বেশী ওয়াকিফহাল)। 


ose 


অনুচ্ছেদ-২৫ EC AONE EATEN SEE TE 


EE sS- s soso 


Gis ae mms Lis Lt ln ollie Cis - —Y.. 1৭71 
“ foto ‘ 
EES ol le pal pa phe be Coal bs pl br ps 


ss) LUG SL Sle a il 5 


ol s le tit hn iil Ui 
২০৯৬ ৷ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। জনৈক যুবতী নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে এসে বললো যে, তার পিতা তার অমতে তাকে বিবাহ দিয়েছে। 
সুতরাং নবী সাল্লান্মাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে (উক্ত বিবাহ বহাল রাখা বা না রাখার) 
এখতিয়ার দিলেন। 


serge 


be Pon be 25 brs CLS Le 3 ae CIS oy. av 


sls. 40d JG sual SE EE Le CSS 


Agana anys LA sls CRY mle lL 
২০৯৭ ইকরিমা (র). থেকে বর্ণিত । তিনি উক্ত হাদীস্বটি নবী সান্তান্তাহ আলাইহি 
ওয়াসান্মাম থেকে বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ (র) বলেন, বর্ণনাকারী হাশ্মাদ 
ইবনে যায়েদ (র) ‘ইবনে আব্বাস (রা)-র নাম উল্লেখ করেননি’ । অনুরূপভাবে অন্যরাও 
এ হাদীসটি মুর্সালরূপে বর্ণনা করেছেন এবং এটাই প্রসিদ্ধ । 


www.pathagar.com 


২০৪ সুনান আবু দাউদ 


2 ot 
অনুচ্ছেদ-২৬ $ স্বামীহীনা নারী সম্বন্ধে 


ee sos ses 


Gis SUG LAL bh clit ey nit by LES oY. AA 
UG nls pl pe Eh ok pal be alll ps all ae be WL 
Us 2 FAC PR J { Mes < ule di tLe di Jy JU 


ili lias Gla Sy ls ls dr, 
২৯৮ ৷ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত'৷ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন ঃ বিধবা মহিলা তার অভিভাবকের চেয়ে নিজের (বিবাহের) ব্যাপারে 
অধিক কর্তৃত্সম্পন্ন এবং কুমারীর বিবাহের ব্যাপারে তার সম্মতি নিতে হবে এবং চুপ 
থাকাটাই তার সম্মতি ৷ হাদীসের মূল পাঠ আল-কা'নাৰীর ৷ 


এ &ট eso 


TEE 0 AHS Ln to sl G2 -v.aa 
we Ul 52 SUAS JG MCL sll all oh dr te 


one ee Re 0 EE 


BA EE OA FEE UF Up als XIN Wy 
২০৯৯ । আবদুল্লাহ ইবনুল ফাদল (র) থেকে উক্ত সনদে (হাদীসটি) একই অর্থে বর্ণিত 
হয়েছে। বিধবা নারী তার অভিভাবকের চাইতে নিজের ব্যাপারে অধিক কর্তৃত্বসম্পন্ন । 
আর কুমারী মেয়ে থেকে তার পিতা সম্মতি গ্রহণ করবে। ইমাম আবু দাউদ (র) বলেন, 
হাদীসে বর্ণিত ‘আবুহা’ (তার পিতা) শব্দটি সংরক্ষিত নয়। 


4 “ see “38 


ee GS SAI GH 12 Le SE SLA ED oY). 
ul ole pal oe ple 53 p23 2 pA be GUE 5 lo 
lle ds md JG le lel dre dt 


[TAME পপ 


15% anes pall Gs ily 
২১০০ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেনঃ বিধবা নারীর উপর তার অভিভাবকের কোনো কর্তৃত্ব নেই, আর ইয়াতীম 
কুমারী মেয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং তার চুপ থাকাই তার স্বীকারোক্তি । 


Ld w 


Sl SE EE ULE SN CSL ED 


www.pathagar.com 


বিবাহ ২০৫: 


Ls be pals La it FENN 
ws CAG As 235 UU Laos oi, 
AEG dws kG Ly cde dt La du Sol 

২১০১। খানসাআ বিনতে খিযাম আল-আনসারিয়া (রা) থেকে বর্ণিত। তার পিতা.তাকে 


বিবাহ দিয়েছেন যখন তিনি বয়স্কা (সাবালিকা) হয়েছেন। অথচ তিনি এ বিবাহ অপছন্দ 


করলেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লান্পাছু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে 
তা জানালে তিনি তার সেই বিবাহ রদ করে দেন। 


ERS ut a 
অনুচ্ছেদ-২৭ $ কুফু বা সমতা 


sesg + 


ae GAS ILS GED SU 5 aly Le Gis ov. Y 


EAL MEd 


dees A 0l0lt na aloe al Aloe yr 
CAs ade tn Lat) JUG be ACTS sale 
et 2 LE LY IGG ad) oily Sn CHS LalS 

LE IG os Lys Cs 
২১০২ । আবু হ্থরায়রা (রা) থেকে বর্ণিত। আবু হিন্দ (নামে জনৈক সাহাবী) নবী 
সান্পান্পাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালুতে রক্তমোক্ষণ করেন। নবী সাল্লান্পাছ 
আলাইহি ওয়াসাল্লাম বললেন $ হে বায়াদা সম্পৃদায়ের লোকেরা! তোমাদের গোত্রের 
একটি মেয়ে আবু হিন্দের কাছে বিবাহ দাও। ফলে তারা তাদের একটি কন্যা তার কাহে 


বিবাহ দিলো এবং তিনি বললেন £ তোমরা যেসব চিকিৎসা পদ্ধতি গ্রহণ করো সেগুলোর: 
মধ্যে উপকার থাকলে তা রক্তমোক্ষণেই । 


ed or Le 2335 oL 
অনুচ্ছেদ-২৮ £ যে এখমো জন্মগ্রহণ করেনি তাকে বিবাহ দেয়া 


IE EEN EE F0 LESLEY 


san eta All ES 3 PEEL ER LL 


www.pathagar.com 


২০৬ সুনান আবূ দাউদ 


dn de J il ERE EIU SE 
i) Pe EC WET i EOE TE Ch s le 
PES Fay Ely dG UGC Le Ay 
bbb lst ays wl Slot 


EAL EOD he BL CTL 
SEE EESTI Ee ST AUR Cs 
URC EL abt CLT De Es Gol UU 


Le sec 9s oe 4% ০ of #930, 0 eI eog ee 


EGG EOD ERO 


a2‘ 2-8 NFL eeaee ME EAN 


atk iss JAE Jos CTSA se! hee TGS 


sod e oe fev ore af Oar e Hore .e 


Jr JU Sahl ol 24 Gl Y of Silay Ses 
Sf) GIG Cdl Ae Ee Oe MA EE 
Jy od Sig US UALS UL USES bl cl UU sil 
Ye ME YUU Li Wisi) Lili, l He RD 


2 eg 


I EN S913 ol UG HIE 
TE EE EE RR 
(র)-কে রলতে শুনেছেন, আমি আমার পিতার সাথে রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের (বিদায়) হজ্জে রওয়ানা হলাম। এক সময় আমি রাসূলুল্লাহ সাল্লান্মাহু 
আলাইহি ওয়াসাল্লামকে দেখলে, আমার পিতা তার নিকট গিয়ে উপস্থিত হলেন। তখন 
তিনি তার উদ্্রীর উপর উপবিষ্ট ছিলেন এবং তীর সাথে ছিলো শিক্ষকদের হাতে যেরূপ 
দোররা বা ছড়ি থাকে অনুরূপ একটি দোররা । আমি বেদুঈন ও জনসাধারণকে ৰলতে 
শুনেছি, দোররা থেকে দূরে থাকো, দোররা থেকে দূরে থাকো, দোররা থেকে দূরে 
থাকোঁ । অতঃপর আমার পিতা তার কাছে গিয়েই তার পা দু’খানা জড়িয়ে ধরলেন এবং 
তাকে (নবী হিসাবে) স্বীকৃতি দিলেন। রাসূলুল্লাহ সাল্লান্পাছ আলাইহি ওয়াসাল্লাম আমার 
পিতার কাছে থামলেন এবং তার কথা শুনলেন। আমার পিতা বলেন, আমি (জাহিলী 
যুগে) ‘আসরান* যুদ্ধে যোগদান ফরেছিলাম। ইবনুল মুসাননার বর্ণনায় ‘গাস্রান'। এ সময় 


www.pathagar.com 


বিবাহ ২০৭ 


তারিক ইবনুল মুরাক্কা' (নামের এক ব্যক্তি) বললো, কে আমাকে একটি তীর দিবে, 
তার বিনিময়ে আছে পুরস্কার । আমি বললাম, তার পুরস্কারটি কি? সে বললো, আমার 
সর্বপ্রথম. যে কন্যাটি জন্মগ্রহণ করযে তাকে তার কাছে বিবাহ্‌ দিবো। আমি আমার 
তীরটি তাকে দিলাম । এরপর আমি সে সময় পর্যন্ত তাদের থেকে দূরে অনুপস্থিত 
রইলাম, যাবৎ আমি জানতে পারলাম যে, তার কন্যা সন্তান জন্মগৃহণ করেছে এবং সে 
বালেগাও হয়েছে। অতঃপর আমি তার নিকট গিয়ে বললাম, এবার আমার স্ত্রী আমার 
নিকট অর্পণ করো। সুতরাং তারা তাকে আমার নিকট সোপর্দ করতে প্রস্তুতি নিলো। 
কিন্তু সে (মেয়ের পিতা তারিক) শপথ করে বললো, আমার ও তার মাঝে পূর্বে যে 
কথাবার্তা হয়েছিলো তার অতিরিক্ত যে পর্যন্ত আমি নতুনভাবে মোহর আদায় না করি 
ততক্ষণ আমার কন্যা তাকে দিবো না। অপরদিকে আমিও শপথ করেছি যে, পূর্বে যা 
তাকে দিয়েছি, সেটি ব্যতীত অন্য কোনো মোহর আমি দিবো না। রাসুলুন্লাহ সাল্লাল্লাহু 
“আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ আচ্ছা । সে বর্তমানে একজ্ঞন মহিলা । বোধ হয় সে 
তোমাকে দেখেছে। তিনি আরো বললেন £ আমি মনে করি তাকে পরিত্যাগ করাই 
তোমার জন্য কল্যাণকর ৷ তিনি (কারদাম) বলেন, আমি যে কসম করেছি সেজন্য আমি 
ভীত-সন্ত্স্ত হলাম এবং এ ব্যাপারে আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
দিকে দৃষ্টি ফেললাম । তিনি আমার অবস্থা অনুধাবন করে বললেন ঃ কমের. দ্বারা 
তোমারও কোনো গুনাহ হবে না, আর তোমার প্রতিপক্ষেরও কোনো গুনাহ হবে না। আবু 
দাউদ (র) বলেন, ‘আল-কাতীর’ অর্থ বার্ধক্য । 

টীকা £ যার জন্যই হয়নি তাকে বিবাহ দেয়। বাতিল, এর কোন কার্যকারিতা নাই (সম্পা.)। 


E32 AGAR se GED let sl GHD -Y\.t 
AA SEL bi bh a EL 
SAL a AE i fl CS EIS Ge Ht ie 
cl Js ois Ul Laci AS ht be YE, 
BS KDE LE 0S oH) CaGiG oli Als 

x55 Lai ECS 
"২১০৪ ৷ ইবরাহীম ইবনে মাইসারা (র) থেকে বর্ণিত । তার খালা তাকে জনৈকা নারীর 
সুত্রে বলেছেন'। উক্ত মহিলাটি মানুষের নিকট সত্যবাদিনী মহিলাই ঘটে । তিনি বলেছেন, 
জাহিলী যুগে একদা আমার পিতা এক যুদ্ধে শরীক ছিলেন যেখানে তপ্ত বালির গরমে 


তাদের চলাফেরা অসহনীয় হয়ে পড়েছিলো । জনৈক ব্যক্তি বললো, কে আমাকে -তার 
জুতাজোড়া দিবে? পুরস্কারস্বরূপ আমার সর্বপ্রথম যে কন্যাটি জন্ম নিযে, তাকে আমি তার 


www.pathagar.com 


২০৮ সুনান আবূ দাউদ 


কাছে বিবাহ দিবো । এতদশ্রবণে আমার পিতা তার জুতাজোড়া তার দিকে. নিক্ষেপ 
করলেন। অতঃপর তার একটি কন্যা সন্তান জন্মশ্রহণ :করলো:' এবং সে বালেগাও হলো ৷... 
এরপর বর্ণনাকারী পূর্ব বর্ণিত হাদীস অনুযায়ী বাকী অংশটুকু বর্ণনা. করেছেন, তবে এখানে 
‘আল-কাতীর’ শব্দটি উল্লেখ করেননি । 


Blea SL 
অনুচ্ছেদ-২৯ £ দেনমোহর 


‘2 


a AEE ES SES 0 


#festse ce ee 


LL al be EATS 3 Mao 2 DU 02 2 CES 
HEE Lda I Sle be Lasle bin UU 
LH Ls CG 5 Cy El A Lat ye Gis dG 


ge আবু সালামা (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরানা সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি 
বলেন, ‘বারো উকিয়া ও এক নাস্স ৷' আমি বললাম, ‘নাসৃস্‌’ কি? তিনি বললেন, এক 
উকিয়ার অর্ধেক । | 

টীকা $ এক উকিয়ায় চ্টিশ দিরহাম । সুতরাং বারো উকিয়া ও এক নাসৃদের পরিমাণ পচশ' দিরহাম (ডহ)। 


- eco 82:04 0B se8g 


be Cl be AS ILD CRD eb Le CEL 0). স্‌ 
AGS UGG ae ELLE YG All dt ol be os 
Ue S555 US od CEL CAE UD lil Ses 
MUL Bal Cs she Lol US AE 
Sle HLA EEA Ys GLb te Hal le ile dil te 

EE) rhe CS Le 
"২১০৬ । আবুল আজফা আসৃ-সুলামী (র) থেকে বর্ণিত । তিনি বলেন, উমার (রা) 
"আমাদের উদ্দেশে ভাষণ দিলেন, সাবধান! তোমন্লা নারীদের দেনমোহর অধিক ধার্য করে 
সীমালজ্ঘন: করো না:। কেননা: ঘদি তা দুনিয়ার মধ্যে মর্যাদা দানকারী এবং আল্লাহর 
নিকট পরহেযগারীর কোনো বস্তু হতো, তাহলে.-তোমাদের চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লাম. এ ব্যাপারে "অধিক উত্তম ছিলেন। অথচ তিনি তার স্ত্রীদের কারো দেনমোহর 
এবং তার কন্যাদের কারো দেনমোহর বারো উকিয়ার বেশী ধার্য করেননি ।- 


www.pathagar.com 


বিবাহ ২০৯ 


rule LA ia dil Lyi alo CLES LIEN 
be bye Ge GAS oe axe GELS dL ol Gis ai 


“0 


ASUS ADS ph dit ie CLs Eis list 
Ww yals nL sale tt La NA UA a 
EE DSL SEE ARETE 


22 oes 


lf ALLS S900 51 UG YG. Ls nl Lert 
২১০৭ ৷ উম্মুল মুমিনীন উম্মু হাবীবা (রা) থেকে বর্ণিত। তিনি (প্রথমে) উবাইদুল্লাহ 
ইবনে জাহশের বিবাহে আবদ্ধ ছিলেন। (মুসলমানদের দ্বিতীয়বার হাবশায় হিজরতের 
সময় তিনিও তার স্বামীর সাথে তথায় হিজরত করেছিলেন) । পরে উবাইদুল্লাহ হাবশা 
ভূমিতে মৃত্যুবরণ করলে হাবশা অধিপতি নাজাশী নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের 
সাথে তার বিবাহ দেন এবং তার পক্ষ থেকে দেনমোহর আদায় করেন । অতঃপর তিনি 
তাকে শুরাহবীল ইবনে হাসানার মারফত রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লামের 
নিকট (মদীনায়) পাঠিয়ে দেন। ইমাম আবু দাউদ (র) বলেন, 'হাসানা' হলেন 
শুরাহবীলের মাতা । 


Allin ol GED i SLD ae Ci -Y\.A 
(aE ill bln oe bys oe JIU onl oe i, 


eg OLR of gg eo " eres ee 


st a SS br SEL ES Lt 

Ad J DS CER Ad ad 2], sls se 
0 ald 

২১০৮ । আয-যুহরী (র) থেকে বর্ণিত । আন-নাজাশী (র) আবু সুফিয়ান-কন্যা উন্মু 
হাবীবা (রা)-কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দেন এবং চার 
হাজার দিরহাম মোহর ধার্য করেন। তিনি বিষয়টি লিখিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি তা কবুল করেন। 
Ee 
অনুচ্ছেদ-৩০ $£ মোহরের সর্বনিম্ন পরিমাণ 
Sl eld te HLA GLAST Jalal os omg Gbis -YN.A 


www.pathagar.com 


২১০ সুনান আবূ দাউদ 


PEA Ar Ld 


«ule or dn deter GCS chon ds pin 
OE HE TOC TN ETA HL 
TAS FYI ol UE Ut si st GL ts BS 


“ efreg id 


us sr, use A malas 
২১০৯ । আনাস (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুর 
রহমান ইবনে আওফ (রা)-র শরীরে জা‘ফরানের চিহ্ন দেখতে পেলেন। নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি? তিনি বলেন, হে আল্লাহর রাসূল! আমি এক 
মহিলাকে বিবাহ করেছি । তিনি জিজ্ঞেস করলেন $ তাকে কি পরিমাণ মোহর দিয়েছে? 
তিনি বলেন, আমি তাকে খেজুরের আটির সমপরিমাণ ওজনের স্বর্ণ দিয়েছি। নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ ওলীমার (বিবাহভোজের) আয়োজন করো, 
যদিও তা একটিমাত্র ছাগল দ্বারা হয়। ইমাম আবু দাউদ (র) বলেন, এক নাওয়াত পাচ 
দিরহাম; এক নাশ্‌ বিশ দিরহাম এবং এক উঁকিয়া চন্লিশ দিরহামের সমান । 


টীকা £ ইমাম আহমাদের মতে ওলীমা করা ওয়াজিব, অন্যান্য মাযহাবমতে সুন্নাত । বাসরের পরে ভোজ 
অনুষ্ঠানকে ওলীমা বলা হয় (অনু.) ৷ 


Gals 2১২ Glos Ls on Sl Gis -Y\\. 
dl ie oh 0 be EA be DL pi plete br Sb 
etn Hal Sve 2 sel io UG j s ile dn La 


ves EEA MERA see og 


nll Se G5 G9l3 sl JO USL sii si feo 
US be Mn ol be LL le bese 
UG 0 be AT abe DUG oh pla ba pol LUGS 
Uaiill EEC Ly led Le ddl Jes ate se 
Na EN AE Ls 


¢ °-¢ 
pel ilo ul Al be rl 


২১১০ । জাবের ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন £ কোন ব্যক্তি এক মুষ্টি ছাতু কিংবা খোরমা মোহরানা বাবদ প্রদান করলে তার 


www.pathagar.com 


বিবাহ ২১১ 


বিবাহ বৈধ হলো । ইমাম আৰু দাউদ (র) বলেন, উক্ত হাদীস আবদুর রহমান ইবনে 
মাহদী... জাবের (রা) থেকে মওকৃফ হিসেবে বর্ণনা করেছেন এবং আবু আসিম... জাবের 
(রা) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের সময় এক মুষ্টি খাদ্যদ্বব্যের বিনিময়ে ফায়দা ভোগ করতাম । “মুত'আ' 
বিবাহের মধ্যেই এরূপ হতো (যা পরে চিরকালের জন্য রহিত হয়ে গেছে) । আবু দাউদ 
বলেন, ইবনে জুরাইজ আবুয-যুবাইরের উদ্ধৃতি দিয়ে জাবের (রা) থেকে আবু আসিমের 
বর্ণনার অর্থে রিওয়ায়াত করেছেন। 


টীকা £ মোহরের সর্বনিম্ন পরিমাণ সম্পর্কে ফকীহগণের বিভিন্ন মত রয়েছে। ইমাম শাফি'‘ঈ ও আহ্মাদ 
(র)-এর মতে এর কোন সর্বনিম্ন পরিমাণ নির্দিষ্ট নাই । ইমাম মালেক (র)-এর মতে এক দীনারের 
এক-চতুৰ্থাংশ এবং ইমাম আবু হানীফা (র)-এর মতে দশ দিরহাম (সম্পা.)। 


#2 e0r. 


অনুচ্ছেদ-৩১ ॥কভা করে দেয়ার /বিদিন যে বিবাহ দার 
POS ol 2 p50 zl 2 AL be il EE = 


HAI S.G Pi OE PR CE cL oi CCE 
ph LUG ELE LS EG Ut dU GIGS 
GLEE ASGU Uns dU GUS Uo tO 


#02 


Gah ns be Ue UA LG cle ln Ln dl YS UG 
ltl Le US VES BA tr Wise CU 
JG LC Gs ill ANY cls Sl shell dtl 
Sm ill Lise 2 SES Sls ill JG is KAS 
i DL oe tlt Le dU TUL is 
JJG AL 33 I ELD KEL ES UG Ls pl 

SNELL GEE 
২১১১ । সাহল ইবনে সা‘দ আস্-সায়েদী (রা) থেকে-বর্ণিত। জনৈকা মহিলা রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমি আমার 
দেহকে (বিবাহের জন্য) আপনার সমীপে সমর্পণ করলাম । অতঃপর সে দীর্ঘক্ষণ দাড়িয়ে 
থাকলো । জনৈক (আনসারী) ব্যক্তি দাড়িয়ে বললো, হে আল্লাহর রাসূল! তাকে আমার 


iY 


www.pathagar.com 


২১২ সুনান আবূ দাউদ 


সাথে বিবাহ দিন, যদি তাকে আপনার প্রয়োজন না থাকে । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন £ তাকে মোহরানা বাবত দিতে পারো এমন কোনো জিনিস 
তোমার নিকট আছে কিঃ? সে বললো, আমার এই পরিধেয় বস্তু ব্যতীত আমার কাছে আর 
কিছু নাই । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন $ যদি তুমি তোমার 
পরিধেয় তাকে দিয়ে দাও, তাহলে তুমি তো (ঘরেই) বসে যাবে। কেননা তোমার কাছে 
যে অন্য কোনো পরিধেয় বস্ত্র নেই । সুতরাং খৌজ করে দেখো কোনো জিনিস পাও কিনা? 
সে বললো, আমি কিছুই পাচ্ছি না। তিনি পুনরায় বললেন £ যাও এবং খুঁজে দেখো 
এমনকি তা যদি লোহার.একটি আংটিও হয়। লোকটি খৌজ করলো, কিন্তু কিছুই পেলো 
না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ তুমি কি কুরআনের 
কিছু মুখস্থ জানো? সে উত্তর দিলো, হা, আমি অমুক অমুক সূরা, কয়েকটি সূরার নাম 
উল্লেখ করে বললো, এগুলো মুখস্থ জানি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন $ যাও, তুমি যে পরিমাণ কুরআন মুখস্থ জানো, তার বিনিময়ে আমি 
চরে ডেম রযি ব্রি দিলায তোকে নহয় চকা যদ হুল) । 

a EUS LES all ae 5 pols bY DT CHGS vy 
EUR oh EU oe GULL SD ANN USSD dl se 
2 525 B22 gl be CUS gl 2 rls be fs 2 hall 
UG oil BASS UGG UA, SY SE Lin 
lise ali EIU UES ANE 


El 2s 

২১১২ । আবু হুরায়রা (রা) থেকে উক্ত ঘটনা সম্পর্কে অনুরূপ বর্ণিত । তবে এই বর্ণনায় 

রাবী পরিধেয় বস্তু ও আংটির উল্লেখ করেননি ।... অতঃপর নবী (সা) তাকে জিজ্ঞেস 

করলেন ঃ কুরআনের কোন্‌ অংশটি তোমার মুখস্থ আছে? সে বললো, সূরা আল-বাকারা 

অথবা তার সংলগু সূরাটি । তখন তিনি বললেন ঃ যাও তাকে বিশটি আয়াত শিক্ষা দাও 
এবং সে তোমার স্ত্রী। } 

0 CLS GI al 02 225 2 IU GS -Y\Nা 

SE Usa JG Jw p35 yi Ja esd, 2 - 

As ale dt Le dl J 2 DY WS atl 

২১১৩ । মাক্হুল (র) থেকে সাহল (রা)-র হাদীসের অনুরূপ বর্ণিত । মাকহুল (র) 


www.pathagar.com 


বিবাহ ২১৩ 


বলতেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের (ওফাতের) পরে কারোর জন্য 
মোহর ব্যতীত বিবাহ দেয়া জায়েয নেই । 


SL brie We MEI La PL 
অনুচ্ছেদ-৩২ $ যে ব্যক্তি মোহর নির্ধারণ ব্যতীত বিবাহ করলো এবং এই 
অবস্থায় মারা গেলো 


o- 2 e 4°" eege “#00 Cd 


LADS MEE TOTES ala HBL 


BAO ctc0 it 8 Ed “es ed 


3 uu ua 0 ww ls Ve SLi Ed ns da) 


#08 cee #5 0 LE Ad 


Le JG Sal ls sad! ley tk Slxall WH JEG 
SOE EET COO EC OT 

Ss 
২১১৪ । আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে এমন এক ব্যক্তি সম্বন্ধে বর্ণিত, যে কোনো 
নারীকে বিবাহ করার পর মৃত্যুবরণ করেছে, অথচ তার সাথে সহবাসও হয়নি এবং 
কোনো মোহরানাও ধার্য করেনি । তিনি বললেন, সে পূর্ণ মোহরের অধিকারিণী হয়েছে, 
তাকে ইদ্দাত পালন করতে হবে এবং স্বামীর সম্পদের মীরাসও পাবে। এ সময় মা‘কিল 
ইবনে সিনান (রা) বললেন, আমি রাসূলুল্লাহ . সাল্লান্পাহু আলাইহি ওয়াসান্মামকে 
বিরওয়াআ বিনতে ওয়াশিকের ব্যাপারে অনুরূপ ফয়সালা দিতে শুনেছি। 


ELS EN Ec HE ALS MEN 


ET So PSG le SEE ERD 


80 ENA a 8 er 


২১১৫ । উসমান ইবনে আবু শায়বা (র) তার সনদ পরম্পরায় আবদুল্লাহ ইবনে মাসউদ 
(রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 


#0 Ed এ" orc? #esoe Ed Ld 2 


EEE 2 HO OE TCT 


oo orc s+ ofe or 


SLL SA EU LES 


www.pathagar.com 


২১৪ সুনান আবু দাউদ 


Gol Us Js il JG ls UGS Sl SALES YG 
Sd SL JG bb YS YY ML Glas Gin 
9 id US U0 st bod Clin DO bat Caley 

Com ps Et be mb ol PEALE oli 
EE RO ml GGG oll 
Ja 295 uly Sls Sp tog uf Ge LSS 


efe - # ee 


EL die CA UG EGG CS ana ye 


eee ee B98 or reer ee 


Ie Oi OS NG SLAG U5 Gy 2s 
২১১৬ । আৱদুন্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ (র) থেকে বর্ণিত । উক্ত হাদীসের (পূর্বে 
বর্ণিত) ঘটনা আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)-র কাছে আনীত হলে এক মাস ধরে অথবা 
অনেকবার তারা (সাহাবীগণ) মতভেদ করেন। এরপর তিনি (ইবনে মাসউদ) বলেন, 
আমি এ নারীর জন্য ফতোয়া দিচ্ছি যে, সে তার বংশের নারীর সমপরিমাণ মোহর পাবে, 
এতোটুকু কমও নয়, বেশীও নয় এবং তার জন্য মীরাসের অংশও রয়েছে। আর তাকে 
ইদ্দাতও পালন করতে হবে। এটা আমার (ইজতিহাদ প্রসূত) অভিমত, এটা নির্ভুল হলে 
তা আল্লাহর পক্ষ থেকে অনুখহমাত্র; আর যদি ভুল হয়, তা আমার ও শয়তানের পক্ষ 
থেকে। তবে আল্লাহ ও তার রাসূল সম্পূর্ণ নির্দোষ । অতঃপর আশজা' গোত্রের 
আল-জাররাহ ও আবু সিনান (রা)-সহ কয়জন লোক দাড়িয়ে বললেন, হে ইবনে 
মাসউদ! আমরা সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 
মাঝে হেলাল ইবনে মুররার স্ত্রী বিরওয়াআ’ বিনতে ওয়াশিকের ব্যাপারে অনুরূপ ফতোয়া 
দিয়েছিলেন- যেরূপ আপনি ফতোয়া দিলেন। রাবী বলেন, অতঃপর আবদুল্লাহ ইবনে 
মাসউদ যখন দেখলেন যে, তার ফতোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
ফতোয়ার মতই হয়েছে, তখন তিনি অত্যধিক আনন্দিত হলেন। 


Al Lay A mol on nL x Els NAAN 
BS ORE De CO HEE EE 7 


EAE UE PC HEE 
| 
PENTA Ar 
dite Sl al oie edie os 


www.pathagar.com 


বিবাহ ২১৫ 


HAL JUG 5 UG LUG UES Sl al IRA UG Ms 
LEICESTER SG CL TTS 
ses be DE Lis Ube HY Lite Ud Lapis Hy Ul 
EEL LE le SA LOL HG 
be Ubi Al Supt ly Gls Let d Gre Ul Loi 
MIG AEE SL LE 


JU Sal Sis Si iiss SEN ae Ws I 
Js Jy sysl COM Sls le dle di J 
Ss PUL AGL GU LL ill Lo di 

lia pk se PLS GSLs Salt i IG Vl IE 
২১১৭ । উকবা ইবনে আমের (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
জনৈক ব্যক্তিকে বললেন $ তুমি কি পছন্দ করো যে, আমি তোমার সাথে অমুক মহিলার 
বিবাহ দেই? সে বললো, হাঁ । অতঃপর তিনি সংশ্লিষ্ট মহিলাকেও বললেন £ আমি যদি 
তোমাকে অমুক পুরুষের সাথে বিবাহ দেই তবে তাতে তুমি রাজী হবে? সে বললো, হা । 
অতএব একজন অপরজনকে ৷ বিবাহ করলো। অতঃপর সে ব্যক্তি তার সাথে সঙ্গম 
করলো, কিন্তু তার জন্য সে কোনো মোহরানা নির্ধারণও করেনি এবং তাকে নগদ কিছু 
দেয়ওনি। লোকটি হুদায়বিয়ার সন্ধির সময় তথায় উপস্থিত ছিলো । যারা হুদায়বিয়ায় 
উপস্থিত ছিলেন তাদের সকলকে খায়বারের এক এক অংশ দেয়া হয়েছিল । এরপর যখন 
তার ওফাতের সময় উপস্থিত হলো তখন সে বললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমার সাথে অমুক মহিলার বিবাহ দিয়েছিলেন, অথচ আমি তার (স্ত্রীর) জন্য 
কোনো মোহরানাও নির্ধারণ করিনি, আর তাকে নগদ কিছু দেইওনি। সুতরাং আমি 
তোমাদেরকে সাক্ষী করছি যে, আমি তার মোহরানা বাবদ আমার খায়বারের অংশটুকু 
তাকে দান করলাম । সে (স্ত্রী) তা গহণ করে এক লক্ষ দিরহামের বিনিময়ে বিক্রয় 
করলো। আবু দাউদ (র) বলেন, এ হাদীসের শুরুতে অধস্তন রাবী উমার ইবনুল খাত্তাব 
(র)-এর বর্ণনায় আরো আছে, রাসূলুল্লাহ সান্মান্পাহ আলাইহি ওয়াসান্পাম বলেছেন ঃ 
‘সাদাসিধে সহজ পদ্ধতিতে যে বিবাহ সম্পন্ন হয় সে বিবাহই উত্তম’ ৷ রাসুলুল্লাহ সাল্লান্পাহু 
আলাইহি ওয়াসাল্লাম উক্ত ব্যক্তিকে বললেন... অতঃপর হাদীসের বাকী অংশটুকু একইরূপ 


www.pathagar.com 


২১৬ সুনান আবু দাউদ 


বর্ণনা করেছেন। আবু দাউদ (র) বলেন, আমি শংকিত যে, এই হাদীস পরবর্তীকালে 
সংযোজন করা হয়েছে কারণ বিষয়টি ভিন্নরূপ। 


“02 0 


cbs aL 
অনুচ্ছেদ-৩৩ $ বিবাহের খুতবা 


ee oe « “0 “seg 


be GE fl be UU BAA 8 on Sane BES YN 


eo- ee cee et 8 


CEU ALONE i Sata ops dl ate be Bane it 
LES ELD all so UST LL on Loe ED Can 
Le be Line ls el al oe SEL 2h 2 Ul be 
slacks tL silt ln dil Jy Cle JG dl 


fo sec 29 [) ““ #80 Ed b 0+ 


a itl te © Sy RLS Cai al aad 


YY bi Sl 0 sl YL by TLS i oat: 


edai 3908 co, B30. EAE er Sal SCL 


TERE SASH Lal Sal Wl Uy Vee Le i pals tt 
a EE DE 
ES EER ER sal ond 
Lake yi SUL Us Cl ht 9 EGS LE als 

loll LoS JE ld Ils al UG 
২১১৮ ৷ আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহু 
আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিবাহের খুতবা (নিম্নে বর্ণিতভাবে) শিক্ষা দান 
করেছেন $ “প্রকৃতপক্ষে সমস্ত প্রশংসার অধিকারী এক আল্লাহই । আমরা তীর কাছে 
সাহায্য কামনা করি, তার নিকট ক্ষমা চাই এবং তার কাছে পানাহ চাই আমাদের দেহ ও 
আত্মার সমস্ত অনিষ্ট থেকে । আল্লাহ যাকে হেদায়াত (সৎপথ) দান করেন, কেউ তাকে 
পথভ্রষ্ট করতে পারে না। আর তিনি যাকে পথভ্রষ্ট করেন, কেউ তাকে সৎপথে আনতে 
পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আমি আরো 
সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল ৷ হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় 
করো, তোমাদের পরস্পরের মধ্যে চাওয়া-নেওয়া এবং আত্মীয়-স্বজনদের (সাথে সম্পর্ক 


www.pathagar.com 


বিবাহ ২১৭ 


ছিন্ন করার) ব্যাপারে ৷ নিশ্চয় আল্লাহ তোমাদের (যাৱতীয় কার্যকলাপের) উপর. তীক্ষ 
দৃষ্টিবান”। “হে ঈমানদারগণ! তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং 
আত্মসমর্পণকারী না হয়ে মরো না” (সূরা আলে ইমরান £ ১০২) ।-“হে ঈমানদারগথ! 
সঠিক (সত্য) কথা বলো। তাহলে তিনি তোমাদের যাবতীয় কাজকর্ম গুছিয়ে দিবেন এবং 
তোমাদের গুনাহ মাফ করবেন । আর যে ব্যক্তি আল্লাহ ও তীর রাসূলের আনুগত্য করবে, 
সে মহাসাফল্য অর্জন করবে” (সূরা আহযাব £ ৭০-৭১) । 


oe Ar og 


be ule Gis ale al [EAE ln Lia YMA 
Hl ELE 09 BLT OA OE 


JG i JE SS US £5 SLs le Cedi te 
SAS EL CLUS, 
VLE YL LL pails bos LD SS i 
S93 Rata wie (a) Gs SG FEHR আলি ভালনাম 
যখন খুতবা দিতেন, তখন পূর্ব বর্ণিত হাদীসে উল্লেখিত বক্তব্যের অনুরূপ বলতেন। অবশ্য 
0.5 বলার পর নিমোক্ত বাক্যগুলোও উল্লেখ করতেন ঃ “তাকে তিনি সত্য 
(দীন)-সহ কিয়ামতের আগে পাঠিয়েছেন (মু'মিনদের জন্য) সুসংবাদ প্রদানকারী এবং 
(কাফির ও পাপীদের জন্য) ভীতি প্রদর্শনকারীরূপে । যে ব্যক্তি আল্লাহ ও তীর রাসূলের 
আনুগত্য করবে সে সঠিক পথের সন্ধান পাবে। আর যে ব্যক্তি তাদের-উভয়ের.নাফরমানী 
করবে সে কেবল নিজেরই অমঙ্গল ডেকে আনরে, কিন্তু আল্লাহর. কিছুই ক্ষতি করতে, 
পারবে না।” 


$- #0 Ko NENT ES Gl sce s 


aL LE TE GS bles 


i 01 IG. EE bl nk bn EG lt Le Ss Lal 


Aas LS UU [ia 322 4 143 330 Gl GAL is. 


পঞ্ণ « EE 


ay ale 4H la Gl tye SIE 
EE EU} থেকে বর্ণিত। তিনি সুলাইম গোতরীয় জনৈক 


www.pathagar.com 


২১৮ সুনান আবূ দাউদ 


ব্যক্তি থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
খেদমতে উমামা বিনতে আবদুল মুত্তালিবকে (বিবাহ করার) প্রস্তাব পাঠালে তিনি খুতবা 
ছাড়াই আমাকে বিবাহ 'করিয়ে দিলেন। আবু ঈসা (র) আমাদের বলেন, আমরা অবগত 
হয়েছি যে, আবু দাউদ (র)-কে জিজ্ঞেস করা হলো, এটা কি জায়েয? তিনি বলেন, হাঁ । 
এই বিষয়ে নবী (সা)-এর কয়েকটি হাদীস বর্ণিত আছে। 

টীকা $ খুতবা পাঠ ছাড়াও বিবাহ জায়েয (অনু.)। 


লু se 0° 8 Ae 
all 29g ol 
অনুচ্ছেদ-৩৪. £ নাবালেগকে বিবাহ দেয়া 


2 # 


nl sa EXC JUG ls ls. 5 SEs Gia -Y NY) 


Jo 23 =G LC oe nl 2 § HOR on plia be a2 


ie SUL US pice Ey CG Ht ole tt a sd 

LS Si ly 2 USS 
ই থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্ধাল্লাছু আলাইহি 
ওয়াসাল্লম যখন আমাকে বিবাহ করেন তখন আমার বয়স ছিল সাত বছর । অধন্তন রাবী 
সুলায়মানের বর্ণনায় ছয় বছর । আর যখন আমার সাথে বাসর যাপন করেন তখন আমার 
বয়স ছিল নয় বছর । 


অনুচ্ছেদ-৩৫ £ কুমারী স্ত্রীর কাহে অবস্থান করা 


ED ENE 0 LG FSR GEL x Nyy 
EES ’ 


cE RIG Ot sh 


> e786. 


St ee GEG in He RRA 
উন্মু সালামাকে বিৰাহ করেন তখন তার কাছে তিনদিন অবস্থান করেন। অতঃপর তিনি 
বললেন $ তুমি তোমার পরিজনের নিকট তুচ্ছ বা অবহেলিত নও । যদি তুমি চাও তাহলে 


www.pathagar.com 


বিবাহ ২১৯ 


আমি তোমার জন্যে সাত দিন দিতে পারি । তবে যদি তোমাকে সাত দিন দেই, তাহলে 

আমার সমস্ত স্ত্রীদেরকেও সাত দিন করে দিতে হবে। | 

ট্টীকা $ একাধিক স্ত্রী থাকলে তাদের সাথে রাত যাপন থেকে শুরু করে খাওয়া-দাওয়া, পোশাক-আশাক, 
ঘর-বাড়ি যাবতীয় জিনিসেই সমান ইনসাফ করা ওয়াজিব। চাই স্ত্রী নতুন হোক কিংবা পুরাতন, কুমারী 


বা বিধবা, যুবতী কিংবা বৃদ্ধা। কোনো অবস্থাতেই পাৰ্থক্য করা চলবে না। তবে কেউ স্বেচ্ছায় নিজের 
প্রাপ্য ছেড়ে দিলে সেটা আলাদা কথা (অনু.)। 


CRESS 


bsp be Lt al bn DULY La bs ay CED oir 
le dr La lt Se SAL JG AD Sails Las 
JL ES SLC SL ILE Mie PU iio ly 
২১২৩ । আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যখন সাফিয়্যা (রা)-কে গ্রহণ করলেন (এবং তিনি তাকে বিবাহ 
করলেন) তখন তিনি তার কাছে তিন দিন অবস্থান করেছেন। (বর্ণনাকারী) উসমান 
বলেন, তিনি বিধবা ছিলেন। 


fe #0 aos 


ol elas pa EEE ELLE aL -Y\Yt 
C355 5 JUG AC oil ie UG zl be lL JE be LL 
Ute HUTA E53 Bs i Ue LU oid ole Gl 

UIs LL JG icy CALA LT, li Meet 


২১২৪ । আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যদি কেউ স্ত্রী থাকা 
অবস্থায় কুমারী মেয়েকে বিবাহ করে, সে যেন কুমারী স্ত্রীর কাছে সাত দিন কাটায়। আর 
যদি কেউ (কুমারী স্ত্রী: থাকা অবস্থায়) বিধবাকে বিবাহ করে তবে সে বিধবার কাছে যেন 
তিন' দিন কাটায় । (বর্ণনাকারী আবু কিলাবা বলেন) যদি আমি একথা বলি যে;' তিনি 
(আনাস রা.) এ হাদীসটি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত) পৌছিয়েছেন, 
তাও আমি সত্য বলবো । তবে তিনি বলেছেন, এরূপ করাই সুন্নাত ।' 

Gs Ui, LIS SL EL 2A 0 
অনুচ্ছেদ-৩৬ £ কেউ যদি তার স্ত্রীকে নগদ কিছু দেয়ার পূর্বে তার সাথে 
বসবাস করতে চায় 


“6 EX ০48 - & ee “0 A) 2 Le Wes les 
Gis Sue GELS Alt Leal tm SLI Gia ~Y\Yo 


www.pathagar.com 


২২০ সুনান আবু দাউদ 
ule C555 Ul JUG als ol or Laie be nl be Ls 
LUG Es Geil ld Les dL UG LLG 

Tb es ol JG. PEE 


২১২৫ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি.বলেন, যখন আলী (রা) ফাতিমা 
(রা)-কে বিবাহ করলেন, তখন রাসূলুল্লাহ সান্পান্পাছ আলাইহি ওয়াসাল্লাম: তাকে বললেনঃ 
তাকে (স্ত্রীকে) কিছু জিনিস দাও। তিনি বললেন, আমার কাছে কিছুই নেই । তিনি 
(রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন $ তোমার ছতামী বর্মটি কোথায়? 


abr ige § > Ll Ls cae axe 2 AE Lis —YNYN 


’ 
20 Bg 


Se BLL UG TA SG LIC BS Lf Bt 


|! 
ie Fe eee 


re il a Ee ho be DER tpi 
ll ts dea SLL ES al Celi j 

AL A dr LE alt ye Ls Co RY SM SNL 
TOPE EME OH Ee 
WES asl es esi ls ole NAAT 


২১২৬ ৷ মুহাম্মাদ ইবনে আবদুর রহমান ইবনে সাওবান (র) SEG: IE 
আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহারীর সূত্রে বর্ণিত । আলী (রা) য়খন রাসূলুল্লাহ 
সান্গাল্লাছ আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা (রা)-কে বিবাহ করেন এবং তার 
(ফাতিমার) সাথে একত্রে বসবাসের ইচ্ছা প্রকাশ করলেন, তখন তাকে কিছু জিনিস না 
দেয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. তার কাছে যেতে তাকে নিষেধ 
ক্রলেন। তিনি বললেন,. হে আল্লাহর রাসূল! আমার কাছে কিছুই নেই ৷ নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন £. তাকে তোমার বর্মটি দাও। অতএর তিনি তাকে তার 
বৰর্মটি প্রদান করে বাসর যাপন করলেন । 


the ie yl ERB OE ui -Y Nv 


lt HE LE 


২৭) ২৫ হোত রান (দা) থেকে বর্নিত. ERT 


ee Br 208g 


Jai ye Lt Gis Sl pall Sa Lis - -Y \YA 


www.pathagar.com 


বিবাহ -২২১ 


dit da di Ye sal SIG Lal be LS Lis te Libis 
ec er / Pi Pe 
JG. EL TGS 


Laie oe is CEE Ils 
২১২৮ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন, আমি যেন জনৈকা নারীকে কোনো জিনিস (স্বামীর 
তরফ থেকে) দেয়ার পূর্বেই বসবাসের জন্য স্বামীর কাছে পাঠিয়ে,দেই। আৰু দাউদ (র) 
বলেন, খায়ছামা (র) আয়েশা (রা) থেকে হাদীস শুনেননি। 


টাকা £ বাসর-যাপনের পূর্বে স্ত্রীকে কিছু জিনিস প্রদান করা-ওয়াজিব নয়, তবে মানসিক প্রশান্তির জন্য 
ALE Ana a 


ee be PY es Ei Et ve EE aa Cis vA 
ANG El Ue Re le Wl ll ol 
OE oe Le LEC UAE Ls he i ale 

Eli ES 21 Jal le pol CGA Lol ot 
tC SC) CEE ER ELC EAT IA 
বৰ্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্মাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ কোনো নারী 
বিরাহ, বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্রে তাকে মোহরানা অথবা দান অথবা অন্য কোন প্রকারে 
পাত্রের পক্ষ থেকে কিছু দেয়া হলে স্ত্রীলোকটি সেটার অধিকারিণী। আর বিবাহ সম্পন্ন 
হওয়ার পর'যা কিছু প্রদান করা হয় তা-যাকে দেয়া হয়েছে সে-ই. তার মালিক হবে । তবে 
বিবাহ, উপলক্ষে কোন ব্যক্তি তার কন্যা অথবা বোনকে কিছু উপটৌকন দিলে সেটা 
অত্যন্ত সন্মানজনক । 


Zeoes oo. 


Esl JEL wl 
অনুচ্ছেদ-৩৭ £ নতুন দম্পতির জন্য যেভাবে দুআ করবে 


“#8 se ee se ord sere 


Jas Ae dl ne GSS a On OS Ut Ci বো. 


Ee ALEC 
le SLs HUY, LU UU E355 BU SLL HES 


cae eacee 


ALS E29 


www.pathagar.com 


২২২ সুনান আবু দাউদ 


২১৩০ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 
কোনো ব্যক্তিকে বিবাহের পর মুবারকবাদ দিতেন তখন বলতেন £ ‘আল্লাহ তোমার 
কল্যাণ করুন, তোমার প্রতি বরকত নাযিল করুন এবং তোমাদের দাম্পত্য জীবন 
কল্যাণময় হোক’ । 


LL Oiess H Es JAN L 
অনুচ্ছেদ-৩৮ £ কোনো ব্যক্তি কোন নারীকে বিবাহের পর তাকে গর্ভবতী পেলে 


MS ol br bn sk be CHS YN 
ep nll GH AE LEE SS IMU call sll 
JG Las a JS bs ll 3 sn be pal 23 blk 
iets Hs cle tn Ln git olan bee opt of bo 
SRO Sd 


of Hl E25 UG Fas d JUG LAS LS Soe 
led ETO SEN RT 


NAGLE Ueno dC ial: i 
JG si Gs G srl ni. sl YG UG all YG 


U2 2 Ia Le BGG Sul lik ss) 333 wal UG. AAA 
oe or e+e eee Ed “See ee 
ep 02 U2 be PAE Al 2 Ee MI I9 ll Cpl 2 


$e #0 tae s+ ee 


dl 2 re be SC elbey all ol aa 
a S42 Ms ob “le din le al RAE AER 
“iiss JG 0S IE SO er OBI 
Ud lase A 2 
২১৩১ । সাঈদ ইবনুল মুসায়্যাব (র) থেকে বর্ণিত । তিনি জনৈক আনসারী ব্যক্তি থেকে 
বর্ণনা করেন, ইবনে আবুস-সারী বলেন, তিনি নবী সাল্লান্পাহছু আলাইহি ওয়াসাল্লামের 
জনৈক সাহাবী থেকে বর্ণনা করেছেন, ‘আনসার’ শব্দ বলেননি । অতঃপর সমস্ত বর্ণনাকারী 
এক হয়ে বর্ণনা করেছেন। ‘বাসরা' নামে এক ব্যক্তি জনৈকা কুমারী মেয়েকে আড়ালের 


মধ্যে (না দেখে) বিবাহ করে যখন তার কাছে নিভূতে বাসর যাপন করলো তখন দেখলো 
সে (স্ত্রী) গর্ভবতী ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ তুমি যে তার 


www.pathagar.com 


বিবাহ ২২৩ 


(শরীরের) বিশেষ অংশ উপভোগ করেছো তজ্জন্য তোমাকে মোহরানা দিতে হবে। আর 
যে সন্তানটি জন্ম নেবে সে তোমার গোলাম হবে। আর সে সন্তান প্রসব করার পর তুমি 
বা তোমরা তাকে চাবুক মারো অথবা বলেছেন £ তার উপর ‘হদ্দ' কার্যকর করো । আবু 
দাউদ বলেন, এ হাদীসটি কাতাদা (র) সাঈদ ইবনে ইয়াষীদের উদ্ধৃতি দিয়ে ইবনুল 
মুসায়্যাব থেকে বর্ণনা করেছেন এবং ইয়াহইয়া ইবনে আবু কাসীর ইয়াযীদ ইবনে 
নুয়াইমের উদ্ধৃতি দিয়ে সাঈদ ইবনুল মুসায়্যাব থেকে, আর আতা আল-খোরাসানী 
সরাসরি সাঈদ ইবনুল মুসায়্যাব থেকে বর্ণনা করেন। কিন্তু এদের সকলের বর্ণিত হাদীস 
মুরসাল।’ তবে ইয়াহইয়া ইবনে আবু কাসীরের হাদীসে উল্লেখ রয়েছে যে, ‘বাসরা ইবনে 
আকৰুসাম জনৈকা নারীকে বিবাহ করেন।' অবশ্য সমস্ত বর্ণনাকারী তাদের হাদীসে 
বলেছেন, তিনি ‘সস্তানটিকে তার গোলামে পরিণত করেছেন’ । 
SLAB UE EE LE LES 
2 La UE pS ri ms Ue 2 Se Tl Nl 
sae S53 Sl ED PAS os as UES IG bl ll 

Hl poh pal Sn CL Go I; 
২১৩২ । সাঈদ ইবনুল মুসায়্যাব (র) থেকে বর্ণিত । বাসরা ইবনে আকসাম নামে জনৈক 
ব্যক্তি এক মহিলাকে বিবাহ করলো । অতঃপর রাবী পূর্বোক্ত হাদীসের অর্থে বর্ণনা 
করেছেন। এই বর্ণনায় আরো আছে, ‘এবং তিনি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছেন’ । 
তবে ইবনে জুরাইজের বর্ণিত হাদীসটি সবদিক থেকে পরিপূর্ণ । 


ln phd ob 

অনুচ্ছেদ-৩৯ $ স্ত্রীদের মধ্যে সার্বিক ইনসাফ কায়েম করা 

ok BUG GELS plan CHS Cb SGN ph GEL vy 

cle il pe B22 ul 2 ale 02 rt 2 pl 522 yal 

+0 Caliat Al JCS oil d SS ie JG i cil “dl 
YL Ess Lah to 


২১৩৩ । আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. বলেন $ 
যে ব্যক্তি-দু'জন স্ত্রী থাকা অবস্থায় তাদেত্স একজনের প্রতি ঝুঁকে পড়ে, সে কিয়ামতের দিন 
is i MRR 

+০ ৪৪4," 


www.pathagar.com 


২২৪ সুনান আৰৃ দাউদ 


2h ee 


LIEGE Le EAL ot AS TO 


ET Ll TE Ui et Ls be RAT dire di 
ULI US Cia ls 0 Ca 


২১৩৪ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম (স্ত্রীদের প্রতি) ইনসাফভিত্তিক পালা বণ্টন করে বলতেন $ ‘হে আল্লাহ! এটা 
আমার পক্ষ থেকে সমতা ও ইনসাফ, যতটুকু আমার আয়ত্তে রয়েছে। আর যেটা তোমার 
নিয়ন্ত্রণে, আমার সাধ্য বহির্ভূত'তাতে যদি কারোর প্রতি কম-বেশী হয়ে যায় তজ্জন্য তুমি 
আমাকে অভিযুক্ত করো না’ । 


all 2 al KS CLG NCO OUTED 
sl onl LLL. lili JU nl beige plan ie. Sl 
pt ue Cas Lads He sade de shot Us bt 
Cle Ub ay YUL UG USS. Ge Eta 2 

CELT SF CL EA 


Ei bin US EB BG LY Ge ELS Us 
ds GL oe NY te dU Galt bi ei 


Ui et ce tn Le de 2 Lilt 
ols JG Lalsl as U2 re di Syl Ui ms Jel 


fos 8 oe 


Moyes ee a oil Sil 


EE (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, 
আয়েশা (রা) বলেছেন, হে ভাগ্নে! য়াসূলুল্পাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 
(স্ত্রীদের) কাছে পালাক্রমে রাত যাপনের ব্যাপারে কাউকে ক্লারো উপর প্রাধান্য দিতেন- 
না। এমন দিন খুর কমই অতিবাহিত হয়েছে; কিন্তু তিনি আমাদের সকলের কাছে 
আসতেন এবং প্রত্যেক স্ত্রীর নিকট গমন করতেন, তবে কাউকে স্পর্শ (সঙ্গম) করতেন 
না। অবশেষে যার: কাছে রাত কাটাবার পালা হতৌ, তিনি সেখানে রাত কাঁটাতেন" 
সাওদা বিনতে যাম'‘আ (রা) যখন বার্ধক্যে পৌছলেন আর আশংকা করলেন যে, 
রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিবেন, তখন তিনি বললৈন, হে 

আন্তাহর রাসুল! আমার কাছে আপনার বসবাসের পালার দিনটি ‘আমি আয়েশাকে 
SEALE ERS SRLS Hl MEE 


www.pathagar.com 


বিবাহ ২২৫ 


(রা) বলেন, আমরা বলতাম, এ প্রসঙ্গে: এবং এ ধরনের অন্যান্য ব্যাপারকে উদ্দেশ্য করে 
মহান ক্ষমতাশালী আল্লাহ নাযিল করেছেন £ “যদি কোনো নারী তার স্বামীর তরফ থেকে 
GE RAMEN AN "(সূরা আন-নিসা£ ১২৮) । 


Lun 9G 1 [) es ay [) as US GES YM 


ses ee S- soeos gGe 


US SEI DAES hale Sa ln OU 
EEN UT ule oat Lite 


Ae ro 0 + 7 e- 8 eh. 5/70 “ee 0 ose ace 


Silas IG U5 oe Ll ss oti TEE FRO 
EIB ot la dnt LOTSA ot Cs UE 


OL) 2084s 08 


kh ole DTA dN Ys OE pil oni 
ETE ECE REE 2 U3 a CT CBE 
যাকে ইচ্ছা তোমার নিকট থেকে দূরে রাখতে পারো এবং যাকে ইচ্ছা তোমার নিকট স্থান 
দিতে পারো...” (৩৩ সূরা আল-আহ্যাব £ ৫১) নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লান্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদে্ম পালায় (পরিবর্তনের জন্য) আমাদের থেকে অনুমতি 
নিতেন। মু'আযা (র) বলেন, আমি আয়েশা (রা)-কে জিজ্ঞেস করলাম, তখন আপনি 
রাসূলুল্লাহ সাল্মান্পাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতেন? তিনি বললেন, আমি বলতাম, 
পালার দিনটি যদি আমার হয়ে থাকে, তাহলে আমি কাউকে আমার উপর অগ্রাধিকার 
দিতে চাই না। 


> lal ll ie in > Eis ait ESS tANV 


dnt Uo bl Lasle be ail ph Ss be Unbadl Se Yl 
LLELL Ca de: Ll dle ly oe Ud 


PERO ESTA TREE 


ie LSU 56 Sl bE DEL HST Cnty iy ze 


4 3 A হিত 
SE ETNA 
তিনি বললেন £ আমি পালান্রমে তোমাদের সকলের মাঝে ঘুরে বৌড়ানোর মতো শক্তি 
পাচ্ছি না। যদি তোমরা সকলে ভালো মনে করো, তাহলে আমাকে আয়েশার, নিকট 
অবস্থানের অনুমতি দাও । তারা সকলে তাকে অনুমতি দিলেন। 


iy be Ay onl GED Cdl oh sae On Lah LES YA 


Ess LAE TELA CAT Baye Ol lt ol oe 


www.pathagar.com 


২২৬ সুনান আবূ দাউদ 


Em ile dir He SVE | HE A 
Sie a ST LL LT eas bea SALUD at GLE 
Lisl a's Ay as 
২১৩৮ । নৰী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যাওয়ার ইচ্ছা করতেন, 
তখন সকল স্ত্রীর নামে লটারীর ব্যবস্থা করতেন । সুতরাং লটারীতে তাদের মধ্যে যার নাম 


ও দিন ভাগ করে নিতেন। তবে যাম‘আর কন্যা সাওদা (রা) তার পালার দিনটি আয়েশা 
যা 


a Ul hyn JF a LL 

অনুচ্ছেদ-৪০ $ যে ব্যক্তি স্ত্রীর জন্য তার বাড়ির শর্ত কুরে 

2 2 322 bs Sih CLs ne Gs -v\৮৭ 
Ue AE Ee AEE 

GE tL Sal ia Ra 


- ef 8s 


Esl « “< 
২১৩৯ ৷ .উকবা ইবনে আমের (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সান্পাল্পাহ. আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ অঙ্গীকারসমূহের মধ্যে যে অংগীকার দ্বারা তোমরা (রোদের) গুপ্তাঙ্গ 
হালাল করেছো তা পূরণ করা অধিক অগ্রগণ্য । 
টীকা ৪ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় স্ত্রী আইনানুগ কোন শর্ত আরোপ করলে এবং স্বামী তা মেনে 
নিলে অথবা স্বামী তাকে কোন প্রতিশ্রুতি দিলে তা অবশ্যই পূর্ণ করতে হবে । যেমন বিবাহের সময়নস্ত্রী 
শর্ত আরোপ কর্্পলো..যে, সে যেখানে বসবাস করতে চায় তাকে তথায় রাখতে হবে, সেখান থেকে অন্যত্র 
তাকে নেয়া যাবে না স্বামী এই শর্ত মেনে নিয়ে থাকলে সে তার সম্মতি ব্যতীত এর বিপরীত করতে 


পারবে না। মনে রাখতে হবে, বিবাহের সময় উথাপিত বা গৃহীত শর্তাবলী অবশ্যই ইসলামী আইনের 
সাথে সংগতিপূর্ণ হতে হবে (সম্পা.)। 


e+ 0 5 og 2+ ’ / 
Bd ste ps 2 dl 
অনুচ্ছেদ-৪১ $ স্ত্রীর উপর স্বামীর অধিকার 


dint oe dg 2 Sl CGS ose 2 ree Gia YN. 


www.pathagar.com 


বিবাহ ২২৭ 


a Sl J 3 be FM Sh es be 


sos. 2 08, Gs orc os deg 


otal te a Un CS pd IE Use HES 
Ls le w de G JG 
Re RE ll 
Ek Ce HEAT UG LS 1 GA dS 


“ego 202 iso 


Lan olla! el Sk Lis SG UIGY Sl UGS 
orale ol at bs UW els Imes Ul Lis iY 


3 

২১৪০ । কায়েস ইবনে সা'দ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি (কুফার) আল-হীরা 
এলাকায় পৌছে দেখতে পেলাম, সেখানকার লোকজ্ঞন তাদের নেতাকে সিজদা করছে। 
আমি মনে মনে ভাবলাম, রাসূলুল্লাহ সাল্লান্মাহু আলাইহি ওয়াসাল্লামই তো সিজদা পাবার 
সর্বাধিক যোগ্য । অতঃপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে, এসে 
বললাম, আমি আল-হীরা এলাকায় দেখে এসেছি যে, তথাকার লোকজন তাদের নেতাকে 
সিজদা করে। সুতরাং হে আল্লাহর রাসূল! আপনিই তো সবচেয়ে বেশি যোগ্য যে, আমরা 
আপনাকে সিজদা করি? তিনি-বললেন' £ যদি তুমি আমার (মৃত্যুর-পর) কবরের পাশ 
দিয়ে অতিক্রম করো তখন. কি তুমি সেটাকে.সিজদা করবে? আমি বললাম, না। তিনি 
বললেন $ সাবধান! এরূপ করো না। কারণ আমি যদি কোন মানুয়কে সিজদা করার 
অনুমতি দিতাম, তাহলে আঁমি স্ত্রীদেরকে নির্দেশ দিতাম তাদের স্বামীদেযকে সিজদা 
করতে, এজন্য যে, Ws ES SALA 


ED TEE SE 
a its LE da 25 BL LENG OE 
| ES Lie ESL 
২১৪১। আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 
যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার সাথে বিছানায় শোয়ার জন্য ডাকে, আর স্ত্রী না আসে 


এবং স্বামী তার উপর অসন্তুষ্ট অবস্থায় রাত যাপন করে, তাহলে সকাল পর্যন্ত 
ফেরেশতাগণ এ নারীকে অভিসম্পাত করতে থাকেন। 


www.pathagar.com 


২২৮ সুনান আবূ দাউদ 


295. Halt 32> 2 srl 
যা 
EE ATES EM 
GLE Chan 1h Cals bf U0 ose Cant 295 35 Ce ht 
y' VE TO ELE YN opin Po ELST ELS 
A ts UES ERE YG I PUG ol 0 
২১৪২। হাকীম ইবনে মু‘আবিয়া আল-কুশাইরী (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। 
তিনি.বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের কারো উপর তার স্ত্রীর কি 
অধিকার রয়েছে? তিনি বললেন $ যখন তুমি আহার করবে তখন তাকেও খাবার দেবে। 
আর যখন তুমি (বস্তু) পরিধান করবে অথবা যখন তুমি রুজি রোজগার করবে তখন 
তাকেও পোশাক-পরিচ্ছদ দিবে। তার মুখমণ্ডলে আঘাত করবে না, তাকে গালমন্দ করবে 
না এবং পৃথক রাখতে হলে ঘরেয় ভিতরেই রাখো। আবু দাউদ (র) বলেন, ‘ওয়ালা 
AOU LO EL FSS 


A 4 ERE Bs I CB bei 
fi UL Lt li Ul Ets SUS SAU 
LEON OL EL AS 3 LR] pds Yo eins 

Eli pas xb 3 als 
২১৪৩ । বাহয ইবনে হাকীম (রা) থেকে বর্ণিত তিনি বলেন, আমাকে আমার পিতা 
বৰ্ণনা করেছেন, তিনি আমার দাদা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি বললাম, হে 


আল্লাহ্র রাসূল! আমরা আমাদের স্ত্রীদের কোন স্থানে সঙ্গম করবো, আর-ক্কোনটি. বর্জন 


করবো? তিনি বললেন ঃ তুমি তোমার ফসল উৎপাদন ভূমিতে (সম্মুখের লজ্জাস্থানে) 
"সঙ্গম করো যেভাবে চাও । আর তুমি যখন খাবে তাকেও তখন খেতে দাও এবং নিজে 
যখন পরিধান করো তখন তাকেও পরিধান করতে দাও । তার মুখে গালি ছুড়ে মেরো না 
এবং তাকে মারধর করো না । আবু দাউদ (র) বলেন, শো'বা বর্ণনা করেছেন, যখন তুমি 
খাও তখন তাকেও খাবার দাঁও। আর যখন তুমি পরিধান করো তখন তাকেও পরিধেয় 
সরবরাহ করো । 


ef - £ 8 2 
ES er CE ET VES SOO GSS YN 


www.pathagar.com 


বিবাহ ২২৯ 


ered # ses ees 46” oe #0 


be ION lb bs Hd bY UL CED 455 pr dl eb 
JG s Spi bce ou3 OF onl be Lyle 2 pS or is 
dU ELL, AT dle ds Ei 


Vb Le AL OS Cs Ayal JU Css 
ases sone ges el 


URIS YY OASIS 
২১৪৪ । মু‘আবিয়া আল-কুশাইরী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললাম, আমাদের স্ত্রীদের সম্পর্কে আপনি 
কি বলেনঃ তিনি বলেলেন £ তোমরা যা খাবে তাদেরকেও তা খেতে দাও এবং তোমরা 
যা পরিধান করবে, তাদেরকেও তা পরিধান করতে দাও । তাদেরকে মারধর করো না 
এবং অশালীন গালিগালাজও করো না। 


oo sr e Ae 
ill Pre ot 
অনুচ্ছেদ-৪৩ $ ্রীদেরকে আঘাত করা সম্পর্কে 


bes ph le be Er Ne Ft EL Liisa -Y\to 
uJ ie BE CL RCC TEEN 

EAE EAA A JG salad i LAs mal Lait iis 
২১৪৫ । আবু হুররা আর-রাকাশী (র) থেকে তার চাচার সূত্রে বর্ণিত । নবী সান্ধান্পাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যদি তোমরা তোমাদের স্ত্রীদের অবাধ্য হওয়ার আশংকা 
করো, তবে তাদের থেকে তোমাদের শোয়ার বিছানা পৃথক করে নাও ৷ হাম্মাদ (র) 
বলেন, অর্থাৎ তাদের সাথে সঙ্গম বর্জন করো। 


টীকা £ বৰী যদি স্বামীকে মালা দা.করে এবং অবাধ্য হয় তাহলে সবাযী তাকে বশে আর্মার-জন্য ভার সাথে 
সংগম বর্জন করতে পারে। হাদীসে সূরা আন-নিসার ৩৪ নং আয়াতের প্রতি ইংগিত করা হয়েছে (সম্পা.)। 


JU Cdl re 2 Dl AE il 2 il GENIN 
GAIUS le oh lk bh GA Se SUL CHD 


sees 


Ea ph dt 22 oh ml be dit oe by de pea 
dl Ll ras Yl sen Lo clit Yo UL YU 
Ln 0X3 JEG pL s cit Le dit J NETO 

i Had JL SILG pre dd ASA Lei se 


www.pathagar.com 


২৩০ সুনান আবূ দাষ্টদ 


OTE VOOR TPE ES) FO SRAGEALT Sls ls SB 
A Se nt Cree Low CL ule 
dl eh de a Sls Ll CTYG Holi ly 


২১৪৬ ইয়াস ইবনে আবদুল্লাহ ইবনে আবু যুবাব (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তোমরা আল্লাহর দাসীদেরকে প্রহার 
করো না। অতঃপর উমার (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 
বললেন, নারীগণ তাদের স্বামীদের উপর ধৃষ্টতা প্রদর্শন করছে। এরপর তিনি (সা) 
তাদেরকে হালকা আঘাত করার অনুমতি দিলেন। অতঃপর বহু সংখ্যক নারী এসে 
মারধরের অভিযোগ পেশ করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্পাম বললেন ঃ 
বহু সংখ্যক নারী তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুহাম্মাদের পরিবারে এসেছে। 
সুতরাং যারা এভাবে স্ত্রীদেরকে প্রহার করে তারা তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি নয়। 
ইমাম আবু দাউদ (র) আমাদের বলেন, তিনি আবদুল্লাহ (রা)-র পুত্র আবদুল্লাহ । 


“fe “ sees 


EE ie bs pS ie CE 52 bs 2s Gis -Y\Ev 


se se 


dt; DANAE DE GULLS U0 ba LBC) AC 
UE Ei EESo oice 


EONS Ed UIE IG uy ole 
EE EOE SI EEL MS SEE HONE TE U3 
বলেছেনঃ কোন ব্যক্তি তার স্ত্রীকে ভদ্রতা ও শালীন আচরণ শিখানোর জন্য প্রহার করলে 
তার জন্য অভিযুক্ত হবে না। 
টীকা £ কুরআন মাজীদে স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবন সম্পর্কে বলা হয়েছে, “তিনি তোমাদের মধ্য থেকে 
তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের নিকট শাস্তি পাও এবং তোমাদের মধ্যে 
পারস্পরিক প্রেম-ভালোবাসা ও দয়া-মায়া সৃষ্টি করেছেন” (সূরা আর-রূম 8 ২১) স্ত্রী অন্যায়ভাঁবে অবাধ্য 
হলে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে উপদেশ দিয়ে তাকে সংশোধনের চেষ্টা করতে হবে। আঘাত কৃরার 
ব্যবস্থা রাখা হয়েছে সর্বশেষ পর্যায়ে । এক্ষেত্রেও সতর্কর্তা অবলম্বন করতে বলা হয়েছে, এমনভাবে হালকা 
আঘাত করতে বলা হয়েছে যাতে শরীরের চামড়ার উপর দাগ না পড়ে । পরিবারের,কর্তা হিসাবে স্বামীকে 
শাস্তি-শৃংখলা বজায় রাখার জন্য কিছু শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের এখতিয়ারও দেয়া হয়েছে (সম্পা.)। 


«0% “0 
. 


rad rn bol 
অনুচ্ছেদ-৪8 £ চোখ সংযত রাখার জন্য যা নির্দেশ দেয়া হয়েছে 


tf sete 48 fos + 


ie > i He Gast iS os aa Gis -YVEA 


www.pathagar.com 


বিবাহ ২৩১ 


eZee ae eee oe eros eo 
JG ar2 oe Ley5 fl be 2 3 Ot 


eo ee eg aed He 


Jai; ail Xk oe 3 le Ut sha Ta SIL 


Jr il 
২১৪৮ । জারীর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে অনিচ্ছাকৃতভাবে হঠাৎ কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টি পড়া সম্বন্ধে 
NSE, 00 TEL RL A BLES 


40১০ +2 2070 


OEE i EL pr oH 
A) (ROTTS ST RES NPT SOT le it 


CREA RE 


Ealiw Lll 


২১৪৯ । ইবনে বুরায়দা (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুন্লাহ 
সান্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী (য্লা)-কে বললেন $£ হে আলী! কোনো বেগানা 
নারীকে একবার দেখার পর দ্বিতীয়বার দৃষ্টি দিও না। কেননা তোমার জন্য প্রথমবার 
দেখার অনুমতি আছে, কিন্তু দ্বিতীয়বারের জন্য নয়। 


Le Jol ibe hall oe Lily sala ies STN; 
AAP a ele i Aa dn) US YG YG LS 5 
UIE, CSS asl Ui sialyl 
২১৫০ । ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ কোনো মহিলা অন্য কোনো মহিলার দেহের সাথে মিশে তার 
অঙ্গের দিকে তাকিয়ে অথবা স্পর্শ করে. এমনভাবে তার বর্ণনা নিজের স্বামীর কাছে যেন 
না দেয়, সে যেন তাকে চাক্ষুস দেখতে পাচ্ছে। 

be rl onl be Un CES pall rps CS -Y\০)\ 
ee Ol FSO ROEHL 


te eG 


ol 


www.pathagar.com 


২৩২ সুনান আবু দাউদ 


২১৫১ ৷ জাবির (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বেগানা 
নারীকে দেখে ফেললেন । তৎক্ষণাত তিনি (স্ত্রী) যয়নাব বিনতে জাহশ (রা)-র কাছে 
গমন করে নিজের প্রয়োজন মেটালেন, অতঃপর সঙ্গীদের কাছে গিয়ে বললেন £$ নারী 
শয়তানের বেশে সামনে আসে । সুতরাং তোমাদের কারো অন্তরে যদি এরূপ কিছু 
জাগ্রত হয় সে যেন অবশ্যই তার দ্ত্রীর কাছে আসে । কেননা এতে তার অন্তরের সুপ্ত 
বাসনাটি দুর্বল হয়ে যাবে। 

টীকা £ ইসলামী শরী'আত মহিলাদেরকে শালীন পোশাক পরিধান করে প্রয়োজনযোধে বাড়ির বাইরে 
যাওয়ার অনুমতি দিয়েছে। কোন নারী যদি সেই নির্দেশ লংঘন করে অশালীন পোশাক পরিধান করে 
বাড়ির বাইরে যায় তাহলে শয়তান তার শিকার ধরার জন্য তাকে তার তীর হিসাবে ব্যবহার করে। 
পুরুষরা তার প্রতি লোভাতুর তাকায় এবং তাদের মনে অশ্ুভ্ড চেতনা জাগ্রত হয়। এভাবে 
নারী-পুরুষ উভয়ে এক পর্যায়ে গর্হিত কাজে লিপ্ত হয়। তাই অশালীন পোশাকে সজ্জিত হয়ে দেহসৌষ্ঠবের 


প্রদর্শনী করে যেসব নারী জনসমক্ষে আসে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ (সা) বলেছেন $ নারী শয়তানের 
বেশ ধরে সামনে আসে (সম্পা.)। 0 


es sense 3 


oul GLE bo be 45 ol Gis ae nm Lo (55 Yor 
Clie SS EC Lgl 


le ESTEE La tll 52 on lI 
EEN SANGHA UU Y WS YH CA oa HS pol ol 


29-98 
Se EN ps5 ES ly Bilt sl 5১s 


299 


Ai LS 


২১৫২ ৷ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আবু হুরায়রা (রা) নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্মাম থেকে ‘লামামের' বর্ণনায় যা কিছু বলেছেন আমি তার 
চেয়ে অধিক সাদৃশ্য আর কোনো বস্তুতে দেখিনি। তিনি বলেছেন £ আল্লাহ তা'আলা 
প্রতিটি আদম সম্তানের মধ্যে যেনার একটি অংশ নির্ধারণ করে রেখেছেন, যা সে নিশ্চিত 
উপভোগ করে থাকে। সুতরাং দৃষ্টি হচ্ছে চক্ষুদ্বয়ের যেনা, প্রেমালাপ হচ্ছে জিহ্বার যেনা 
এবং অস্তর তা ভোগ করার জন্য আকাঙ্কা যোগায়, আর গুপ্তস্থান তা বাস্তবে পরিণত 
করে কিংবা মিথ্যা প্রমাণিত করে। 

টীকা $ ‘লামাম’ ব্যাপক অর্থবোধক একটি শব্দ । এটি একটি ছোট গুনাহ । যেমন চুমা দেয়া, স্পর্শ করা, 
অন্তরে মন্দ ধারণা পোষণ করা ইত্যাদি । শরী‘আতে এর জন্য কোনো প্রকারের শাস্তি নির্ধারিত নেই, তবে 


এণ্ডেলো মারাত্মক বস্তু । কেননা এসব কিছু যেনাকে আহ্বান জানায়, ফলে বতু ছোট হলেও পরিণামে ধ্বংস 
ডেকে আনে (অনু.)। 


e-s 


fl 2 J J Gis Jalal or Gia -YNor 
on # Las Slit Le ihr bh i be ol ba ple 


www.pathagar.com 


বিবাহ ২৩৩ 


rn ls lt Cali Uys oS As ib ll Cali 


2-90 2 


all sb 
২১৫৩ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্লাম বলেছেন ৪ 
উক্ত হাদীসের ঘটনায়... প্রতিটি আদম সন্তানের মধ্যে যেনার একটি অংশ বিদ্যমান 
আছে ।.তিনি বলেছেন $ হস্তদ্বয় যেনা করে, স্পর্শ করা হচ্ছে উভয় হাতের যেনা । পদদ্বয়ও 
যেনা করে, অগ্রসর হওয়াই হচ্ছে পদদ্বয়ের যেনা । মুখও যেনা করে, আর মুখের যেনা 
হচ্ছে চুমা দেয়া । 
CA HED Gis C55 CSin vot 


AAT is GEE 
(AEE IFES "i, - JG Laill sits 


২১৫৪ । আবু হুরায়রা (রা) EOE CS LG EE 
থেকে উক্ত হাদীসের ঘটনায় উল্লেখ করেছেন, তিনি-বলেছেন ঃ পরনারীর আলাপ শ্রবণ 
করা হচ্ছে কর্ণদ্বয়ের যেনা। 


GEL bs iL 
অনুচ্ছেদ-৪৫ £ কয়েদী দাসীদের সাথে সঙ্গম করা 


SS oh R52 US EL of a yh NL CHD -v\oo 
ERT OE MOE TUOT 
"fe dy Le dil J BRN i il Be | 
ess ase til lel Ali os tn SS 
Jy lal re CGH LEG GU of lal eee Tb 
belgie elt sass sale sto dl 

C9) Udi os CLAS LS a dll YEG ns ll i 
bie CLA BLUSE pe oe is sh LL SL 


২১৫৫ । আবু সাঈদ আল-খুদয়ী (রা).থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি 
ওয়াসাল্লাম হুনায়নের দিন (তায়েফ এলাকায়) আওতাসের দিকে একদল সৈন্য প্রেরণ 
করলেন । তারা শত্রুদের (বনী হাওয়াযিনের) সাথে মুকাবিলায় অবতীর্ণ হন, তাদের 


www.pathagar.com 


২৩৪ সুনান আবু দাদ 


বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের উপর বিজয়ী হয়ে তাদের নারীদেরকে কয়েদ করে নিয়ে 
আসেন । কিন্তু সেই কয়েদী নারীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকার দরুন রাসূলুল্লাহ 
সান্গান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কিছু সংখ্যক তাদের সাথে সঙ্গম করাকে 
গুনাহ -ও. পাপ ধারণা করেন৷ এ প্রসঙ্গে আল্লাহু নিম্নোক্ত আয়াতটি নাযিল: করলেন, “এবং 
হৃত্ত. যেগুলোর মালিক হয়েছে” (৪ সূরা আন-নিলা £২৪). অর্থাৎ যুদ্ধলক্ধ' দাসী যখন 
তাহ্দর ইদ্দাতকাল সমাপ্ত করবে তখন তারা তোমাদের জন্য হালাল্ল। 


lL be Cs CALS ACLs GUS CLI CED von 
Hl al be ST bE DE bh ES oh pS LE bs 
HLS 52 U3 SET t ts le tlt a dU 
blon ui UGS NiLG Cs tale bl JEG 
US MUL Gag EL TK ortiint xe UES Ll Ln 


# 28. 4 


JUS at 
২১৫৬ । আবু দারদা (রা) থেকে বর্ণিত। এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আসন্ন প্রসবা একটি মহিলা দেখতে পেয়ে বললেন ঃ সম্ভবত এর মালিক এর 
সাথে সঙ্গম করেছে। তারা (লোকেরা) বললো, হা । তিনি বললেন £ আমি ইচ্ছা 
করেছিলাম যে,.সে ব্যক্তিকে (সঙ্গসকারীকে) এমনভাবে অভিসম্পাত করবো যেন সে উক্ত 
অভিসম্পাতসহ কবরে প্রবেশ করে। সে কিরূপে উক্ত সম্তানটিকে তার উত্তরাধিকারী 
বান্দবে যেটি.তার জন্য হালাল নয়? এ গর্ভ .তো-তার-দ্বারা হয়লি। আর. কিভাবেই-বা-সে' 
উক্র সৃস্তানটিকে গোলাম বানাবে? অথচ তাও তার জন্য হালাল নয়। 


Pe ee SEE ES Fr SRS ELI) 
a a 2s pM fl 2 SL ol O22 
IAS Sd V9 ESS ES LL SY lh LL 


LE 


২১৫৭ । আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি হাদীসটি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌছিয়েছেন। তিনি আওঁতাস যুদ্ধের কয়েদী দাসীদের 
সন্বক্ে-বলেছেন $ গর্ভ খালাস না হওয়া. পর্যন্ত গর্ভবতীর সাথে সঙ্গম করা যাবে না। আর 
ষেসব নায়ী গর্ভবতী নয়, ls bo Lindo Alsen 
করা যাবে না-। 


www.pathagar.com 


A246 . AEE 2 VR LV HER CANOE 
ESL 4 ee feo «0 FE 
CE a AL LS LA 


. গলপ ৪-4 


HL Cf UG ULE C3 HG JEL Sh 52 pa be 
Pe Js ls ol ele Le ds Eads Co 9) pd Yl 
CLLRS DAM fol dirs batejory Yast U0 pk KC 
p20 de bn Ls TEN BY pt ES 


pr dee Ts iy Ee En pli Hl ke i bf 553) 

oladl cin CB Lad Sf ap yall lb ose 
২১৫৮ । রুয়াইফে' ইবনে সাবিত আল-আনসারী (রা) থেকে বার্ণিত । হানাশ (র) বলেন, 
একদা রুয়াইফে আমাদের মাঝে দাড়িয়ে ভাষণ দিয়ে বললেন, শুনে নাও! আমি 
রাসূলুল্লাহ সাল্লান্াছ আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু শুনেছি কেবল তাই বলবো । 
তিনি হুনাইনের দিন বলেছেন £ যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনের উপর ঈমান রাখে, 
তার জন্য হালাল নয় যে, অন্যের ফসলে নিজের পানি সেচন করে, অর্থাৎ গর্ভবতী 
মহিলার সাথে সঙ্গম করে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর-ঈমান রাখে তার 
জন্যও হালাল নয় যে, কোনো কয়েদী মহিলার জরায়ু মুক্ত না হওয়া পর্যন্ত তার সাথে 
সঙ্গম করে। আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, তার জন্যও হাললি 
নয়-যে, বণ্টনের পূর্বে যুদ্ধলন্ধ মাল বিক্রয় করে। 


sl onl oe Tbe pl Gis aie ns Lain Gi vod 
POT ES nS USE 
as sl Sa dC a ple fh or 2S 
ala be BORD A pl shy bts bts 


SG D3 foals adil tate bE by cs LS, Gi! lst 
ATE es, ES Ee Ee 


EL CARR EL VE 


২১৫৯ । ইবনে ইসহাক (র) থেকে উক্ত হাদীসের মধ্যে ১১০, = (জরায়ু মুক্ত 
হওয়া নাগাদ) এরপর (৩২১০ এক খু দারা) শব্দও আভিরিভ আছে। এতদৃভিন্ন 
আরো আছে; “যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের উপর-ঈমান রাখে সে যেন মুসলমানদের 


www.pathagar.com 


২৩৬ সুনান আবু দাউদ 


যুদ্ধলব্ধ পশুর পিঠে আরোহণ না.করে (যে পর্যন্ত না তা বণ্টন করা হয়), শেষে শীর্ণকায় 
অবস্থায় তা ফেরত দেয়। আর যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের দিনের উপর ঈমান রাখে 
সে যেন মুসলমানদের গনীমতের কাপড়. পরিধান না করে, অবশেষে যখন তা পুরাতন 
হয়ে যায় তা ফেরত দেয়৷ আবু দাউদ (র) বলেন, হাদীসের মধ্যে {.২১২!1, শব্দটি 
সংরক্ষিত নয়। 


অনুচ্ছেদ-৪৬ $ বিবাহের সাথে সংল্লিষ নানাবিধ বিধান 


ER YU a C2 “ll LL Lal uke Gi YN. 
onl sre ue uli onl ue ui roll cE nl 


si প Ld “8 eo ae ere 
st JG pls ke da iH oe 42 be Cl bes 
VACA (io Ll li UE Clk cal sl Sal SIA C95 
gE HE DEE DEE BG ELE YB 


YG EUs he Uy elie 9b BLL Ins arid Lal Gly cle 


AD ELD Gaal UTES cl Ll 

palsy siya 
২১৬০ । আমর ইবনে শুআইব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে 
বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যখন তোমাদের কেউ কোনো 
নারীকে বিবাহ করে বা' কোনো: দাসী খরিদ করে -তখন সে যেন অৰশ্যই বলে, “হে 
আল্লাহ! আমি তোমার নিকট তার মধ্যকার কল্যাণ এবং তার মাধ্যমে কল্যাণ কামনা 
করি এবং তার মধ্যে নিহিত অকল্যাণ ও তার মাধ্যমে অকল্যাণ থেকে তোমার কাছে 
পানাহ-চাই” । আর যখন. কোনো উট খরিদ করবে তখন যেন সেটির ঝুঁজের-শীর্ষভাগ 
ধরে অনুরূপ দু'আ উচ্চারণ করে। আবু দাউদ (র) বলেন, আবু সাঈদ (র)-এর বর্ণনায় 
আছে, অতঃপর তার কপালের চুল ধরে বলে... এবং রী ও দাসীর ব্যাপারেও কল্যাণের 
দু'আ করবে । 


log +4 GG ie Ge a3 CAN Se tr Maaa Lys YN 
di a YG YG lie ot 2 A bE SD D+ 


PE 


Pll dr a UG Lal 3b SN CRE REO 


www.pathagar.com 


বিবাহ ২৩৭ 
“eth oer 2 “eee “ee 
LS Ll ULI LL, a lb alias olan CGS 


teat 40d Bg Oe Aa eo8cee 


IOs as US AY Ce 
২১৬১ ৷ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু. আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ তোমাদের মধ্যে কেউ যখন নিজ স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হতে যায় 
তথন সে যেন বলে, “হে আল্লাহ! আমাদেরকে শয়তাম থেকে দূরে রাখো এবং যে সন্তান 
আমাদেরকে দাও তাদ্রেকেও শয়তান থেকে দূরে রাখো।” অতঃপর তাদের মাঝে এ 
সঙ্গমের দরুন যে সন্তান আসবে, শয়তান কখনো তার কোনো অনিষ্ট করতে পারবেনা। 


pile inl 2 de be DULL be oy be I GH YY 
Ural UE IE ALLS Ese 


2. SBE: S266 Le ale 


Us od Hal cle 
২১৬২ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, EERE JOE EP 3 
ওয়াসাল্লাম বলেছেম $ যে ব্যক্তি তার স্ত্রীর সাথে বাহ্যদ্বারে সঙ্গম করে সে অভিশপ্ত । 


Bes oe 


ut ui Lf Ui 


0 nL: ol Js I RC CE DIE os ae 
du 56 Al Ho LE ly x 22 bl Li 2 

Rs BLED LAD LLL Is Ue 
২১৬৩ । EEE ET (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি জাবির 
(রা)-কে বলতে শুনেছি, ইয়াহুদীরা: বলতো, যদি: কোনো ব্যক্তি স্ত্রীর পেছন দিক থেকে 
স্ত্রীঅঙ্গে সঙ্গম করে তাহলে সন্তান টেরা হয়ে জন্মায় । তখন এর প্রতিবাদে মহান 
পরাক্রমশালী আল্লাহ নিমোক্ত আয়াত নাযিল করলেন, “তোমাদের  স্ত্রীগণ তোমাদের 
শস্যভূমি । সুতরাং যেভাবে ইচ্ছা তোমরা তোমাদের শস্যভূমিতে গমন করো” (২ সূরা 
আল-বাকারা £ ২২৩) । 


tg 23 ee ঠি" 458” 
0 


ee LS pied oi aes bi pdt bs Liss —-Y\VM 


ED) #80460: 


ia al Lie Lie ols ml Gis YY 


ie SAT add Le tt Une oir 
Lal as Ses on ll a oe 53 Ul in Uni i ll 


লং 8:9৩ ace 6 ee e fee Beer 


ACE IEG halt le adi it 092 Sy ois 


www.pathagar.com 


২৩৮ সুনান আবূ দাউদ 


পপ EXTEN LD ত ৰ CEN “9. ৩ e a 
YIU ISG Y 6 SOS Jal al cre SSG Mad re pK, 
Ed “ Ed Ed Ed Ld EEA 8 Ld Ed 
“৪০৫ ৮ Ee Lt ct 200" foe FB 4 } er - 
33] Ilia clas all os a Swell | 
sla} U2 AL YE USS BN) iy A> se 
“esr 6 oe ac 2 . $$ - UE or eo. . . Le 2, "ge 
UES OA 2 EUS OS ILO OE EOE 
ee 8 ARES TAL toes 
Sls Si tie OSES EL St i 
5105 eset Ae oe oe 8 
5] lH U2 E355 Call Sate ts CD sia 


&ু CsI le EL WS Ue ee 2 lai ie 


RE 


Clo ED ESL YG WS lal Ah ule . rE 
CEE TEE ETA stl Le dit Ye WS 

lies SLi sl FE EE Bo 
ET TET NE 2 0 EES আল্লাহ ইবনে উমার (রা)-কে 
ক্ষমা করুন, তিনি (উক্ত আয়াতের অর্থ বুঝতে) ভুল করেছেন। প্রকৃত কথা এই যে, 
আনসারদের এই জনপদ ছিলো মূর্তিপূজারী ৷ তারা কিতাবধারী ইয়াহুদীদের নাথে রসবাস 
করতো এবং স্বভাবতই ইয়াহৃদীরা জ্ঞান-বিজ্ঞানের দিক দিয়ে মূর্তিপূজারীদের উপর 
নিজেদের মর্যাদা দান "করতো । ফলে তারা নিজেদের বহুবিদ কাজকর্মে তাদের 
(ইয়াহদীদের) অনুকরণ করতো । আর সেই আহলে কিতাবদের নিয়ম এই ছিলো যে, 
তারা স্ত্রীদেরকে চিৎ করে শুইয়ে কেবলমাত্র এই একটি অবস্থায় সঙ্গম করতো এবং 
বলতো, এ অবস্থাতেই নারীর সতর অধিক পরিমাণে রক্ষা পায় । অতএব আমসার 
সম্পৃদায়ও তাদের এ কাজে. আহলৈ কিতাবদের্স নিয়ম মেনে চলতো ' কিন্তু কুরায়শরা এর 
বিপরীত নারীদেরকে সম্পূর্ণরূপে সতররিহীন করে সঙ্গম-করতো এবং তাদেরকে সন্মুখের 
দিক থেকে ও পেছনের দিক থেকে এবং চিৎ. করে শুইয়ে নানাভাবে: সঙ্গমের তৃপ্তি ও 
আস্বাদ ভোগ করতো । অত্তঃপর যখন মুহাজ্রিরগণ মদীনায় আগমন করলেন, তখন 
তাদের এক ব্যক্তি আনসারী এক মহিলাকে বিবাহ করে তার সাথে এঁভাবে সঙ্গমে করতে 
চাইলো যেভাবে তারা মক্কার নারীদের সাথে করতো । কিন্তু মহিলাটি তাতে অস্বীকৃতি 
জানালো এবং বললো, আমরা তো কেবলমাত্র একই-অবস্থায় (চিৎ অবস্থায়-শুয়ে) সঙ্গম 
সমাধা করি। সুতরাং তুমিও শুধু সেভাবেই সঙ্গম করো অন্যথায় আমার থেকে সরে 
দীড়াও ৷ শেষ নাগাদ তাদের মধ্যকার বাক-বিতণ্ডা প্রকাশ হয়েই পড়লো । রাসূলুল্লাহ 
সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত. এ সংৰাদ পৌছে গেলে মহান ক্ষমতাবান আল্লাহ 
নিমোক্ত আয়াত নাযিল করলেন, “তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যভুমি, সুতরাং তোমরা 
যেভাবে ইচ্ছা করো তোমাদের শস্যভূমিতে গমন করো” । অর্থাৎ সশ্মুখের দিক থেকে, 
পিছনের দিৰু থেকে বা চিৎ করে শুইয়ে তার লজ্জাস্থানে সঙ্গম করো।_... 


www.pathagar.com 


বিবাহ ২৩৯ 


Ely AON El Al 
BRA EY MDMA Ia 


EE HSE i ol, UL Sle Lad) 
A Ms ysl, 4s CSO Ms odio ayn 


EL Er Ed 


Jn in Hs Lt dts cd ed sid an 
ce ho a dn O00 LF sal an atin 


SiG [a A xa ord dal 


#090 


CH CUE FG as Sl aA ha a Ce Sel 
dn a dr J Mt bh US aR bs 
Sl EG EUs Lot's dro Cat ce 

Lr dad SL EAL, aaa EE 


Lt CULESLG LOS Cl G9 5 Ck SL 
Cab Ss ke te Po ru de dn fl od 


| Gel ino dl Gk 
২১৬৫ আনাস ইবনে মালিক (রা থেকে বর্ণিত। ইয়াহ্দীদের কোনো নারী যখন 
খতুধতী হতে তথন তাৱা-তাকে.বসতঘর থেকে. বের. করে দিতো, আর তাকে তাদের 
সাথে খানাপিনায়ও অংশীদার করতো না এবং তাদের সাথে একই ঘরে অরস্থান:করতেও 
দিতো না,। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে 
মন্নান পরাক্রমশালী আল্লাহ .নিমোক্ত আয়াত নাযিল করলেন £ “লোকজন আপনাকে 
(নারীদের) মাসিক খতু সম্পর্কে জিজ্ঞেস করছে। আপনি বলে দিন, তা অপবিত্রতা। 
সুতরাং তোমরা খতু চলাকালে স্ত্রীসংগম বর্জন করো... আয়াতের শেষ পর্যন্ত (২৪ 
২২২) । অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তোমরা তাঁদেরকে 
নিয়ে একই ঘরে অবস্থান করো, তবে সঙ্গম ব্যতীত যাবতীয় কাজকর্ম একত্রৈ কয়ো । 
তার একথা শুনে. ইম্নাহুদীয়া বললো, এ ব্যক্তি আমাদের দীনী কাজকর্মগুলোঁকে শুধুমাত্র 
বর্জনুই করে না, বরং স্বেচ্ছায় তার বিরোধিতা করে। এ সময় উসাইদ ইবনে হুদাইর ও 
আব্বাদ ইবনে বিশর (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 


www.pathagar.com 


বং: 


২৪০ সুনান আবু দাউদ 


বললেন, হে আল্লাহর রাসূল! ইয়াহুদীরা এরূপ এরূপ উক্তি করে। সুতরাং আমরা 
(স্ত্রীদের) খতু অবস্থায় সহবাস করবো কি? একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেলো । তাতে আমরা ধারণা করলাম যে, তিনি এদের 
উভয়ের উপর রাগাথবিত হয়েছেন। ইত্যবসরে তারা সেখান থেকে বেরিয়ে গেলেন। ঠিক 
এ সময় তাঁদের সামনে দিয়ে কিছু দুধ উপঢৌকন হিসাবে রাসূলুল্লাহ সান্পান্পাহ আলাইহি 
ওয়াসাল্লামের কাছে আসলে তিনি তাদের ধৌজে লোক- পাঠালেন। এৰার আমরা বুঝে 
লহ 1 " | 


FE 5 is Last El Jott Lies 


LU calls Lal Gi sald Jal oh os eof 
CE 5 ns LUA oly aR) IE Li or tb 
le ECCLES 
২১৬৬। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, le lsh alent 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কম্বলের মধ্যে রাত যাপন করতাম ৷ যদি আমার 
(শরীর) থেকে কোনো জিনিস (রক্ত) তীর শরীরে লাগতো, তিনি কেবল-সে স্থানটি ধূয়ে 
নিতেন। আর যদি রক্তের কিছু তাঁর কাপড়ে লাগতো তখনও তিনি কেবল তাই ধুয়ে . 
নিতেন এবং সেই কাপড় পরেই নামায আদায় করতেন। 


oes es 


oe al Gn JUG EL SLA ~ SEER OR Nv 


sll oi, By IE ye slit or di ube oll 
ll Lae bl Sl EC EE EEN 


eee 


22 bh 


২৪৬4 বা বিপুল হারিছ ছৈ) থেকে বপিতি। ভিনি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তার কোনো খতুবতী স্ত্রীর সঙ্গে একত্রে অবস্থান করতে 
চাইলে, তাকে শক্ত করে বেঁধে ইযার. পরিধান করার নির্দেশ দিতেন, অতঃপর তার সাথে 


একত্রে ঘুমাতেন। 

LAE lie Sb aot 

অনুচ্ছেদ-৪৮ £ কোন ব্যক্তি হায়েয চলাকালে সঙ্গম করলে তার কাফ্ফারা 
cee CEA EE MAA Hd °° 548" #6 ee 


AS Sa ye ty Lad 0 2 Clas Sd G55 -Y\VMA 


www.pathagar.com 


বিবাহ ২৪১ 


5 ze Rs “0 Ee at oe re [) EA) oe ed A020 
ADEE AMES AEE LE TAD ০" " Dee 2 Ed £ 5 Yd 
AL As Sil Slt ads al di he dl ove 


এ ব্যক্তি সম্পর্কে উল্লেখ করেছেন, যে রক্তস্রাব অবস্থায় স্ত্রীর সাথে সঙ্গম করেছে। তিনি 
বলেন ৪ সে এক দীনার অথবা অর্ধ দীনার দান-খয়রাত করবে। 


GULL OM 2 GHD he oh pal CHD YMA 
Ld - sa “4 EE od EAA ee 0 OR ULES 
plait a lal By Goa pull 2 Uolel BUJG mle onl 

ols asi poll 
২১৬৯ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যদি কেউ রক্তন্রাব চলাকালে 
স্ত্রীসহবাস করে তাহলে এক দীনার এবং যদি স্রাব বন্ধ হবার শেষ পর্যায়ে সহবাস করে 
তাহলে অর্ধ দীনার দান-খয়রাত করবে। 


Jai CL 
অনুচ্ছেদ-৪৯ £ ‘আযল'’ (স্ত্রী-অঙ্গের বাইরে বীর্যপাত) 


“ “ cg 2 EAN “0 “0 0 +“ 0 “পা be l 
oe lal LSS Alla Lielatl oo Gla) GSS YN. 
i Ed 1 A . od fi EA Md ES LS “2 PE EE “ Ld [) 

« sf * | dc . Gg * | | 
HE ET 0 2 5 EY OS A OE EE OG ER 
end ef Besar oe ee ee 8-9 2 পণ ocd Fu 2 6 
Mossi li LUIGI ad es le dl da 


GUE GEL wl be ELL LG LLU IY 

Ly Ad L533 sl JG 
২১৭০ । আৰু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত । নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের 
কাঁছে ‘আযল' সম্পর্কে আলোচনা করা হলে তিনি বললেন £ “তোমাদের কেউ কেন তা 
করে”? তবে তিনি “তোমাদের কেউ যেন তা না করে” একথা বলেননি । কেননা যে 
প্রাণসমূহ দুনিয়ার জন্য সৃষ্টি করা নির্ধারিত হয়েছে, আল্লাহ্‌ তা নিশ্চয় সৃষ্টি করবেনই। 
টীকা £ সংগমকালে স্ত্রী-অঙ্গের বাইরে বীর্যপাত করাকে আযল বলে । জন্মনিয়ন্ত্রণের এই পদ্ধতিও 
অনুরূপ অস্থায়ী পদ্ধতি অবলম্বন জায়েয । কিন্তু নারী-পুরুষের স্থায়ী বহ্ধ্যাকরণ পদ্ধতি গ্রহণ হারাম, সম্পূর্ণ 
নিষিদ্ধ (সম্পা.)। 


www.pathagar.com 


২৪২ সুনান আবূ দাউদ 
Sloss is OLS Lc rungs GLa st) 


cece 2 


nl be Bn Lely OTS BUSS ps pan ia bt 


Jyel G1 so dl dU UGH, Slo 


sel Is JA ey Cel ly Lass bi 541 GI, iz 
HE OHS 0S TE LOL th ES 


+ #290, 


২১৭১ । আবু সাঈদ আল-খুদরী (রা) EET EEA HCCC হে 
আল্লাহর রাসূল! আমার একটি দাসী আছে, আমি তার সাথে ‘আযল’ করি। আমি তার 
গর্ভধারণ করাকে পছন্দ করি না। অথচ পুরুষেরা (দাসীর সাথে) যা করার প্রবৃত্তি রাখে 
আমিও তা করি (অর্থাৎ সঙ্গম) । কিন্তু ইয়াহুদীরা বলে, ‘আযল’ করা নাকি গোপন হত্যা । 
তার কথা শুনে তিনি বললেন ঃ ইয়াহুদীরা মিথ্যা বলেছে। যদি আল্লাহ তা'আলা কোনো 
প্রাণীকে সৃষ্টি করা নির্ধারিত করে থাকেন তাহলে সেটা রোধ করার শক্তি তোমার নেই। 


CAAA ie lo LS OF AL Se ill CSS -Y\VY 


LS LAL Md ese sc see 


2 eee er #8 
salt El JU 532 pal pf UES 22 23 2 a be 


PAA এপ 18 ef eg’ 


sl EE LEH THE SG Hea 1 THEE Dl 


MECN NE BEE MER 
“4 864" oa 8 


a Cy saad Esl sly 
Ls ol 5 Coble as ole “ dn dn ct J YS 
a ILS Y Sle Ce UGG WS be SCILLY te 
LE ASI LODN ps dl Tl 

২১৭২ ৷ ইবনে মুহায়রিয (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি মসজিদে (নববীতে) 
প্রবেশ করে আবু সাঈদ আল-খুদরী (রা)-কে দেখতে পেলাম । আমি তার কাছে গিয়ে 
বসলাম এবং তাকে ‘আযল’ সম্পর্কে জিজ্ঞেস করলাম । আবু সাঈদ (রা) বলেন, আমরা 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বনী মুসতালিকের এলাকায় যুদ্ধাভিযানে 


গেলাম । সেখানে আমরা কিছু আরব দাসীর অধিকারী হলাম এবং নারী বন্দীদের প্রতি 
আমাদের আকাঙ্ক্া ছিলো প্রবল । কেননা (স্ত্রীদের ছেড়ে) দূরাঞ্চলে অবস্থান আমাদের 


www.pathagar.com 


বিবাহ ২৪৩ 


কাছে অসহনীয় হয়ে উঠেছিলো। আর তাদেরকে চড়ামূল্যে বিক্রি করার ইচ্ছায় তাদের 
সাথে আযল করারই আমরা সিদ্ধান্ত নিলাম । অতঃপর আমরা ভাবলাম, রাসূলুল্লাহ 
সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝেই বিদ্যমান রয়েছেন। সুতরাং এ সম্পর্কে 
তার কাছে কিছু জিজ্ঞেস না করে আযল করা উচিত হবে না । সুতরাং আমরা এ সপল্পর্কে 
তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন £ তোমরা এরূপ না করলে কি ক্ষতি? কেননা কিয়ামত 
IFN OSLO Ss ol 


2200 S00 el Ng 


ll Ua SAAT a be wl fl Se ঢা! 


Wl Sybil de UE Ls ile La dS 


ore 


UC US SG ots ol ie Jyel UGS Lass 015k NE 


CEES 


LUG SELS ULM UG GS LAS JG Uf 


e+e 


UE EA PIN a Sl Bal 
২১৭৩ । জাবির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, জনৈক আনসারী ব্যক্তি রাসূলুল্লাহ 
সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, আমার একটি দাসী আছে, তার 
সাথে আমি সঙ্গম করি, কিন্তু সে গর্ভধারণ করুক তা আমি পছন্দ করি না। তিনি 
বললেন £ তুমি ইচ্ছা করলে তার সাথে আযল করতে পারো । তবে তার জন্যে যা কিছু 
নির্ধারিত, অচিরে তা আসবেই । তিনি (বর্ণনাকারী) বলেন, ক'দিন যেতে না যেতেই উক্ত 
ব্যক্তি পুনরায় তার কাছে এসে বললো, দাসীটি গর্ভধারণ করেছে। তখন তিনি বললেন £$ 
আমি তো তোমাকে পূর্বেই জানিয়ে দিয়েছি যে, তার জন্য যা নির্ধারিত রয়েছে তা 
নিশ্চিত আসবেই? 
dal Lal oe 030 LC Ja AI 3 oe 0 LL 
অনুচ্ছেদ-৫০ £ কোনো ব্যক্তির স্ত্রীর সাথে সঙ্গম করার পর তার বর্ণনা দেয়া নিষেধ 
aye GALS C soll GELS ie GELS Sls GSU -v\We 


esate 


snl or Je Gis che Gia C Ll Ge 
ALCS UU Et NTS le 
Lil led Lol ie Dib nl 
ule sas Ce GIA dial PATS es 


www.pathagar.com 


২৪৪ সুনান আবূ দাউদ 


Ande “৪ soe Be 
ILE Ce Bly soi 3 2 O22 ES 3 


Leos ote Broo oe 


TE Pe ES EE EER 


. 


80 22. ID - 


bey ie LEAN IGG ll adh ll 3 SILL Sn 


CPS LiL UG LE YUL le te a J 


eee SE offer 


TEE EC BSE lh 


CUS, JU oly SH Il ALN Al a UU ill 
I et ME ME 
SIL ELAS UD I UG UL IG 2S as 
slo Gs Hole TAG 3 has GH PE EE 


ESSE MEA 


JUS Se Lay ls tn ole hls Se Las Jo 
Cl pl Le be Cis lb SUS Of UU 
Te DN LAG Lill shal 
a tlle Hallas JU Cs GiLe Onn ns 
se Li FEE Je CE LE ENCES DE FOE 
kc ot ME as Ee I 
US Ll ale Ee Ei EEC CN EB 


nef Bre ee Ore 8: কপ 


sill de L5G UG ASL JUG. RECENCY FY FEA 


AEA o- $e 


2 Le JG SAAC i SS bo bie UU 
ole dl Jd SIS ETE gall le CUS EG al 


“4০ CEL su 


et US GEIS USS ais'y Gals le «ll 
UGG WS YL La SIG A YEG LILA LAS Sins 
is CAEL i bls nil Dls Ui Ws LL re) 


oss oe 8 


a Ab LIGAEN od LIES nl SLO 


www.pathagar.com 


বিবাহ ২৪৫ 


HEL HG EY Lb Ce Lt LL bl HE hs 
Lak TY eG Le be LD Gh Sa 0 i UU 
Ul ESTE sl als AY sil Al Js 2 URE 
JU, =~ LS ui “ EC YEAD ius 3 nS EOE 

pl pe Eas Ul be AM pe HLL CHD Ce 
২১৭৪ । আবু নাদরা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, তোফাবার জনৈক বৃদ্ধ আমাকে 
বলেছেন, একদা আমি মদীনায় অতিথি হিসেবে আবু হুরায়রা (রা)-এর নিকট অবস্থান 
করলাম । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের কোনো ব্যক্তিকে তার চেয়ে 
অধিক ইবাদতে পরিশ্রমী ও নিষ্ঠাবান অতিথি সেবক আমি কাউকে দেখিনি । একদা' আমি 
তার কাছে ছিলাম, আর তিনি ছিলেন খাটের উপর উপবিষ্ট । তার সাথে ছিল কংকর 
অথবা খেজুরের আঁটির একটি থলি এবং খাটের নীচে মেঝের উপর বসা ছিল তার 
একটি কৃষ্ণকায় দাসী । আর তিনি উক্ত গুটি দ্বারা তাসবীহ পড়তে থাকলেন। যখন থলির 
গুটি শেষ হয়ে যায় তখন থলিটি দাসীর কাছে ফেলে দেন, আর সে তা ভর্তি করে পুনরায় 
তার কাছে তুলে দেয়। তখন তিনি বললেন, আমি কি তোমাকে আমার পক্ষ থেকে এবং 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদীস বর্ণনা করবো না? শায়খ 
তাফাবী বলেন, আমি বললাম, হা । অতঃপর তিনি বললেন, একদা আমি জ্বরে আক্রান্ত 
হয়ে মসজিদে পড়ে রইলাম । হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে 
প্রবেশ করে জিজ্ঞেস করলেন $ দাওসী যুবকটির সংবাদ কে দিতে পারে? কথাটি তিনি 
তিনবার বললেন। জনৈক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! তিনি তো ওখানে মসজিদের 
এক পাশে পড়ে আছেন, জ্বরে ছটফট করছেন। তিনি হেঁটে আমার কাছে আসলেন এবং 
তার হাত আমার গায়ের উপর রেখে আমাকে কিছু উত্তম কথাবার্তা বললেন, অমনি আমি 
উঠে দাড়ালাম । এরপর তিনি এখান থেকে হেঁটে সেই স্থানে গেলেন যেখানে তিনি নামায 
পড়েন । তিনি লোকদের দিকে মুখ করে দাড়ালেন আর তার সাথে ছিলো দুই কাতার 
পুরুষ ও এক কাতার মহিলা অথবা দুই কাতার মহিলা ও এক কাতার পুরুষ । অতঃপর 
তিনি বললেন ঃ যদি শয়তান আমাকে আমার নামাযের কোনো কিছু ভুলিয়ে দেয় তাহলে 
পুরুষেরা অবশ্যই তাসবীহ (সুবহানাল্লাহ) পড়বে, আর মহিলারা হাতের উপর হাত মেরে 
আমাকে সতর্ক করবে । বর্ণনাকারী বলেন, তিনি নামায পড়ালেন, কিন্তু নামাযের মধ্যে 
কোথাও তিনি কিছুই ভুল করেননি । অতঃপর বললেন £ তোমরা নিজ নিজ স্থানে বসে 
থাকো । তিনি আল্লাহর প্রশংসা বর্ণনা করলেন এবং তিনি পুরুষদের দিকে ফিরে 
তাদেরকে লক্ষ্য করে বললেন $ তোমাদের মধ্যে এমন ব্যক্তি আছে কি যে নিজ স্ত্রীর 
সাথে ঘরের গান রুদ্ধ করে সঙ্গম করে, নিজেকে পর্দায় আড়াল করে নেয়, সর্বোপরি 
আল্লাহর নির্দেশমত তা গোপন রাখে? তারা জবাব দিলেন, হা । তিনি বললেন £ পরে সে 


www.pathagar.com 


২৪৬ সুনান আবূ দাউদ 


তা থেকে অবসর হয়ে (মানুষের কাছে) একথা বলে যে, আমার স্ত্রীর সাথে আমি এভাবে 
এভাবে মিলন করেছি । বর্ণনাকারী বলেন, কথা শুনে লোকেরা (ভয়ে এবং লজ্জায়) নীরব 
থাকলো । অতঃপর তিনি মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন ৪ তোমাদের মধ্যে এমন 
নারী আছে কি যে তার সংগমের কথা নারীদের মধ্যে বলে বেড়ায়? নারীরাও সবাই নীরব 
থাকলো। এ সময় এক যুবতী নারী তার দু'পায়ে ভর দিয়ে ঘাড় উঁচু করে বসলো, যেন 
রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পান এবং তার কথাও শুনতে 
পান৷ সে বললো, হে আল্লাহর রাসূল! আপনি যেরূপ বলেছেন, প্রকৃত ঘটনাও তাই । 
পুরুষেরা পুরুষদের মাঝে, আর নারীরা নারীদের মধ্যে সেসব কথা আলোচনা করে 
বেড়ায় । এরপর তিনি বললেন £ তোমরা কি অবগত আছো যে, এদের উদাহরণ কেমন? 
তিনি বললেন ৪ এদের উদাহরণ হচ্ছে, যেমন একটি শয়তানরূপী নারী গলিপথে একটি 
শয়তানরূপী পুরুষের সাক্ষাত পেয়ে তার সাথে প্রকাশ্যে নিজেদের যৌনক্ষুধা নিবারণ 
করলো, আর তাদের এ বেহায়াপনা লোকজন স্বচক্ষে দেখলো । সাবধান! জেনে রাখো, 
পুরুষের জন্য সে সুগন্ধিই বাঞ্ছনীয়, যার ঘ্রাণ আছে কিন্তু রং নেই । সাবধান! নারীদের 
জন্য সেই সুগন্ধিই বাঞ্চনীয় যেটার রং আছে, কিন্তু কোনো ঘ্রাণ নেই । 

ইমাম আবু দাউদ (র) বলেন, হাদীসের এখান থেকে পরবর্তী অংশটুকু আমি আমার 
উদত্তাদ মুয়ান্মাল ও মূসা এ দু'জন থেকে আয়ত্ত করেছি। নবী সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম আরো বলেছেন ঃ£ সাবধান! কোনো পুরুষ অন্য পুরুষের এবং কোনো নারী 
অন্য নারীর বিছানায় যেন শয়ন না করে। তবে পিতা পুত্রের বিছানায় এবং পুত্র পিতার 
বিছানায় একত্রে শয়ন করতে পারে। আবু দাউদ (র) বলেন, তাদের প্রত্যেকে তৃতীয় 
আরো একটি কথা বর্ণনা করেছিলেন, কিন্তু আমি তা ভুলে গেছি। অবশ্য সে কথাটি 
মুসাদ্দাদের হাদীসে বর্ণিত আছে, কিন্তু আমি তার থেকে সে কথাটি দৃঢ়তার সাথে আয়ত্ত 
করতে সক্ষম হইনি। পরবর্তী বাক্যটি বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে, ইমাম আবু দাউদ (র) 
কর্তৃক তার উদ্তাদ মূসা এবং মুসাদ্দাদের সনদ বর্ণনার পার্থক্য দেখানো মাত্র । যেমন মূসা 
বলেছেন, হাম্মাদ আনিল জুরাইরী শব্দ ,£ দ্বারা, পরে বলেছেন- ssh oe তাও te 
দ্বারা । কিন্তু মুসাদদাদ বলেছেন (6,১41 (545 শব্দ ১১ দ্বারা এবং পরে বলেছেন 
9৬ ০ ১ শব্দের শেষ ভাগে (, বর্ষিত না করে শুরুতে &!৯ বর্ধিত করেছেন। 


www.pathagar.com 


অধ্যায় £ ১৩ 
sx ws 
(তালাক) 


295 ule Hal Fs ai 
অনুচ্ছেদ-১ $ যে ব্যক্তি স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে উত্তেজিত করে 


0 fofe 


Sle Lie Ll EES FE Fr a Gaia Lis NG 


0 ors #0 


UE Lad Sand On pie U2 pe Oe UL G0 
als atl rl Ladle JE IGS 

oe GL U2 1 US se HL 
২১৭৫ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ রাসুলুল্লাহ সাল্পাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে কিংবা দাসকে তার মনিবের 


বিরুদ্ধে উত্তেজিত বা প্ররোচিত করে সে আমাদের দলভুক্ত নয়। 


টীকা $ স্ত্রীর কাছে অন্য পুরুষের এমনভাবে প্রশংসা করা, যাতে সে স্বামীর প্রতি বিতশ্রদ্ধ হয়ে যায়। 
অনুরূপ গোলামের ব্যাপারে অন্য মনিবের প্রশংসা করে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করা (অনু.)। 


diel Gb Yass JL 5 fall A 0 
অনুচ্ছেদ-২ £ কোন নারীর স্বামীর কাছে তার সতীনের তালাক দাবি করা 
sl Se [Er ue abl ofl be AL be il G2 -Y\VN 


eee Ad 


salts SE TL AS ESE 

Ww U4 CU CS SST aie bois sl Jub 
২১৭৬ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ কোনো নারী যেন নিজ স্বার্থ উদ্ধারের জন্য এবং বিবাহ বসার 
লক্ষ্যে তার বোনের তালাক দাবি না করে। কেননা সে ততটুকু পাবে যা তার জন্য 
নির্ধারিত হয়েছে। 


টীকা £ কোন নারী যেন কোন পুরুষের সাথে বিবাহ বসার জন্য তার স্ত্রীর তালাক দাবি না করে, এটাই 
হাদীসের বক্তব্য (অনু.)। 


www.pathagar.com 


২৪৮ সুনান আবূ দাউদ 


ENTE TOO 
অনুচ্ছেদ-৩ £ তালাক একটি ঘৃণিত বিষয় 


“ sos Hoe 


EE 0 tp a OE —-Y \VV 

SHE a CATAL Gt ULE Ld al 
২১৭৭ ৷ মুহারিব (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ তালাকের চেয়ে অধিক ঘৃণিত কোন কিছুকে আল্লাহ হালাল করেননি। 


tos oe - s0o8g- 2 ects sone, 


onl dy oe AE GES ae 2 2S GBS YA 
CH EL SE El 
sx 2 Se adil il Jl a JG 
২১৭৮ ৷ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৪ 
তালাকই হচ্ছে মহান ক্ষমতাবান আল্লাহর নিকট সর্বাধিক ঘৃণিত হালাল (বৈধ) বিষয় ৷ 


lt sl aol 
অনুচ্ছেদ-৪ ৪ নির্ধারিত নিয়মে তালাক দেয়া 


ae on dl Ae be pal be UC be il CS -Y \V৭ 


ক নন PR 


der de dl J we ale SSD LA Slt GL 
sel de dit Yi sits Ga rae lily 


OA SL Le sh U0 US ie 


Ld L848 


A sid th LS Sa Ge 
২১৭৯ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্মান্পাহ আলাইহি 
(রা) এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করলেন। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ তাকে বলো, সে যেনো তার স্ত্রীকে 
রুজু করে (ফিরিয়ে নেয়) এবং তুহর' (বা ঝতু থেকে পবিত্র হওয়া) পর্যন্ত রেখে দেয়, 
তারপর ঝতুবতী হয়ে পুনরায় পাক হওয়ার পর ইচ্ছা করলে তাকে রাখবে অন্যথায় 
সহবাসের পূর্বেই তালাক দিবে। এভাবে ইদ্দাত পালনের সুযোগ রেখে স্্রীদেরকে তালাক 
দিতে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। 


www.pathagar.com 


তালাক ২৪৯ 


ae A Ul AG oe Salil GEE ai 0 UG CSS YA. 
i OE ACES TR ET 

২১৮০ । নাফে' (র) বর্ণিত । ইবনে উমার (রা) তার স্ত্রীকে ঝতুবতী অবস্থায় এক তালাক 

Sl PE MS A NLC OE 


et BLE SEU GUE | OA Ga -YNA\ 
LE Edd Le 


ld dU RS LL al Se 


RSE Alb alr Gd Pr 
২১৮১ ইবনে উমার (রা) Fe PE OR it JE 
দিলেন। উমার (রা) এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন । তিনি 
বললেন £ তাকে বলো, সে যেনো তার স্ত্রীকে ফিরিয়ে নেয়, পরে ঝতু থেকে পবিত্র হলে, 
অথবা সে গর্ভবতী হলে তাকে তালাক দেয়। 


ee # for 448" 2 LO 38" eee 


nl oe 2 Css Luwie CEE SA 2 anf GSA YAY 
AACE Si 
DTA aS ul ES EEL RE 

SUE JG be di le di Ye i 


ULL El LOE 5 ee) 

ks ACS Ul LS ssl SH Ws at 51 UG 
২১৮২। সালিম ইবনে আবদুল্লাহ (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি তার স্ত্রীকে 
হায়েয অবস্থায় তালাক দিয়েছিলেন । উমার (রা) ব্যাপারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট জানালেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্পাম 
রাগান্বিত হয়ে বললেন £ তাকে বলো, সে যেন অবশ্যই তার স্ত্রীকে রুজু করে এবং পবিত্র 
হওয়া পর্যন্ত যেন তাকে রাখে ৷ পরে আবার খাতুবর্তী হয়ে পুনরায় পবিত্র হওয়ার পর যদি 
চায় তাহলে সহবাসের পূর্বেই তাকে তালাক দিতে পারে। এভাবে ইদ্দাত পালনের সুযোগ 
রেখে স্্রীদেরকে তালাক দিতে মহান আল্লাহ, যার বাণী সুমহান, নির্দেশ দিয়েছেন। 


Se es OTOH 0 TUES 
2 e223 be? e220 REE EE EY 


Gl JG EE TO HE OE 


www.pathagar.com 


২৫০ সুনান আবূ দাউদ 


২১৮৩ । ইউনুস ইবনে জুবায়ের (র) ইবনে উমার (রা)-কে জিজ্ঞেস করলেন, আপনি 
আপনার স্ত্রীকে কত তালাক দিয়েছিলেন? তিনি বলেছেন, এক তালাক । 


SN CT EE A 2 OE RY 
SLB SIO no St Ll 


see 28 Pt 


LL AE Ll AS Sl Ge a br all C2 SG UU 
wil MS Ul ie JOG UL od ঠ EEN 
Gals Gre HUET LG JG Ys LG CG JG. Wie 
২১৮৪ । ইউনুস ইবনে জুবায়ের (র) EE OEE UG IG 
উমার (রা)-কে এক ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞেস করলাম, যে তার স্ত্রীকে ঝতুবতী অবস্থায় 
তালাক দিয়েছে, তার হুকুম কি? তিনি বললেন, তুমি কি ইবনে উমার (রা)-কে চিনো? 
আমি বললাম, হা । তিনি বললেন, আবদুল্লাহ ইবনে উমার (রা) তার স্ত্রীকে খতুগ্রস্ত 
অবস্থায় তালাক দিয়েছিলো । উমার (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 
এসে এ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন ঃ£ তাকে বলো, সে যেন অবশ্যই তার স্ত্রীকে 
রুজু‘ করে। তারপর ইদ্দাতকাল সামনে রেখে যেন তাকে তালাক দেয় । বর্ণনাকারী 
বলেন, আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, সে তালাকটি কি গণ্য হবে? তিনি বললেন, তা 
হিসেবে ধরা হবে না কেনঃ তুমি কি ধারণা করো, যদি সে তা করতে অপারগ হয় তবে 

সে আহম্মকী করলো। 


Eo Al ES SIAN e CED lab LAA ESD yA 
se dye PN) ISS ET OE PUES A ol carl 
hla) asx JG is rl ly we YL 
JL Ll AS ETL Le bn dire GLb UG Cal Sl 
lia dtl Uy ae UL A stn de dl J ie 
as Ell Glo Lae bl ale SH UULS y s cle 


ES 


Eth BUGS is G2 Hy le SS alr ie YG Las ail 
as ole Ul Eo 3 ae Cl UG si A 
lL bese Ii dab Lin Ail A Cpl 


www.pathagar.com 


তালাক ২৫১ 


Sa ees fo tess 
2 ly ES bye rae pl Oe Sas Sl Ti sso Il 


A “ o sec ects so se 


be Lies pA oils Hl 2 LI rs 0 Tl bari 
STEAL ole tt a tl bi Lk pai say i 
Ils ssl JG Lalli Cs sls Gib’ si ol EC EC PE 
MUS HST RC 
“i he iS ee pl pe pals pl be pA ls 
SUE LS Rtas ELS ED Ua BTL cle 
or UY le be G33 3 al JG Te sll Us 
US SAI, GAs al Tyo OE A] 
PL AUN C SS ake 
২১৮৫ উরওয়া (র)-এর মুক্তদাস আবদুর রহমান ইবনে আয়মান (র) ইবনে উমার 
(রা)-কে জিজ্ঞেস করলেন, আর আবুয যুবাইর (র) তা শুনলেন, যদি কোন ব্যক্তি তার 
হায়েযগ্রস্ত স্ত্রীকে তালাক দেয় তার হুকুম কি? ইবনে উমার (রা) বললেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবদুল্লাহ ইবনে উমার (রা) তার খতুগ্রস্ত 
স্ত্রীকে. তালাক দিয়েছিলেন। এ ব্যাপারে উমার (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্‌ আলাইহি. 
ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! আবদুল্লাহ ইবনে উমার. 
তার ঝ্রতুগ্রস্ত স্রীকে তালাক দিয়েছে আবদুন্লাহ (রা) বলেন, তিনি আমার স্ত্রীকে রুজু 
করতে বললেন এবং এটাকে কিছু মনে করেননি । তিনি বলেছেন £ যখন সে থতু থেকে 
পবিত্র হবে তখন তার ইচ্ছা তালাকও দিতে পারে কিংবা রাখতেও পারে। ইবনে উমার: 
(রা) বলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত আয়াতটি পাঠ করলেন ঃ 
“হে নবী! যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও, তখন তাদের ইদ্দাত সামনে রেখে 
তাদেরকে তালাক দাও ।” 
ইমাম আবু দাউদ (র) বলেন, এ হাদীসটি ইউনুস ইবনে জুবাইর, আনাস ইবনে সীরীন, 
সাঈদ ইবনে জুবাইর, যায়েদ ইবনে আসলাম, আবুয যুবাইর এবং মানসূর (র) আবু 
ওয়ায়েলের উদ্ধৃতি দিয়ে ইবনে উমার (রা) থেকে বর্ণনা করেছেন। তাদের সকলের বর্ণিত 
হাদীসের মোটামুটি অর্থ হচ্ছে এই £ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্মাম আবদুল্লাহকে 
নির্দেশ দিয়েছেন, সে যেন তার স্ত্রীকে পবিত্র হওয়া পর্যন্ত রেখে দেয় । এরপর যদি চায় 
তালাক দিবে, আর যদি ইচ্ছা করে রেখে দিবে। মুহাম্মাদ ইবনে আবদুর রহমান (র) 
সালেমের উদ্ধৃতি দিয়ে ইবনে উমার (রা) থেকে অনুরূপই বর্ণনা করেছেন। তবে সালেম 
ও নাফে'র উদ্ধৃতি দিয়ে ইবনে উমার (নলা) থেকে ইমাম যুহরীর বর্ণনা এই যে, নবী 


www.pathagar.com 


২৫২ সুনান আবু দাউদ 


সাল্লান্যাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহকে নির্দেশ দিলেন, তুমি তাকে পবিত্র হওয়া 
পর্যন্ত রেখে দাও, তারপর পুনরায় খতুবতী হয়ে পবিত্র হওয়া পর্যন্ত নিজের স্ত্রী হিসেবে 
রাখো, অতঃপর যদি চাও তালাক দাও কিংবা রেখে দাও। আর আতা আল-খোরাসানী 
থেকে হাসান বসরীর উদ্ধৃতি দিয়ে ইবনে উমার (রা) থেকে নাফে' ও যুহরীর অনুরূপ 
বৰ্ণনানুযায়ী বর্ণিত হয়েছে। ইমাম আবু দাউদ (র) বলেন, উল্লেখিত সমস্ত হাদীসগুলো 
আবুয যুবাইর যা বলেছেন তার বিপরীত । 


টীকা £ ইবনে উমার (রা) প্রদত্ত তালাকটি ছিল রিজঈ তালাক । তাই স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নেয়া তার 
পক্ষে সহজ হয়েছিল (সম্পা.) । 


PV ¥, a2 Jl cl 
অনুচ্ছেদ-৫ £ যে ব্যক্তি স্ত্রীকে ফিরিয়ে নিলো কিন্তু সাক্ষী রাখলো না? 


ee eee oe 


Ls be HES GUL bY ES bl SA be is CES oy AN 
oe UL ee 2 blr bid atit o d es be alti 
ule Ys UES cb Lie MG pe Si al Glos 121 
sl pall pi Salis LL id Gb JUG Us) 
LEY Un, ules al 
২১৮৬ ৷ মুতাররিফ ইবনে আবদুল্লাহ (র) থেকে বর্ণিত । ইমরান ইবনে হুসাইন (রা)-কে 
এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো, সে তার স্ত্রীকে এক তালাক দেয়ার পর পুনরায় 
তার সাথে সংগম করেছে, অথচ সে স্ত্রীকে তালাক দেয়া এবং পরে কুজু করার বিষয়ে 
সাক্ষী রাখেনি । তিনি বললেন, তুমি তালাকও দিয়েছো সুন্নাতের পরিপস্থী এবং রুজুও 
করেছো সুন্নাতের বিপরীত নিয়মে ।.ভবিষ্যতে স্ত্রীকে তালাক ও রুজু করার ব্যাপারে সাক্ষী 
রাখবে পুনরায় এরূপ করো না। 
টীকা $ হানাফী মাযহাবমতে তালাক ও রুজু করার ব্যাপারে সাক্ষী রাখা জরন্রী নয়। ইবনে উমার 


(রা)-র ঘটনাই এর প্রমাণ যে, সেখানে নবী (সা) শুধু রুজু করার নির্দেশ দিয়েছেন, সাক্ষীর কথার উল্লেখ 
নেই (অনু) । 


er # se “sete 


LIfe BERG 0 LE EEE EL 
১. বিকল্প শিরোনাম : 


SHA SES a LAI pd a rb 
“তিন তালাক দেয়ার পর (স্ত্রীরূপে পুনরায়) গ্রহণ করা রহিত হওয়া সম্পর্কে” (সম্পা.)॥ 


www.pathagar.com 


HL el ETN CAC aE 


LYE SH JEG WS ii El ile bls An 2 GA 
২১৮৬/১ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । আল্লাহর বাণী ৪ “তালাকপ্রাপ্তা নারী যেন 
তিন কুরু (তিনবার মাসিক খতুলস্রাব আসা) পর্যন্ত নিজেদেরকে বিরত রাখে এবং আল্লাহ 
তাদের জরায়ুতে যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য হালাল নয়...” 
আয়াতটি নাযিল হওয়ার প্রসঙ্গ এই ছিলো যে, প্রাক-ইসলামী যুগে ও ইসলামের সূচনায় 
কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিতো তাহলে সে তাকে পুনরায় ফিরিয়ে নেয়ার 
অধিকারী হতো, যদিও সে তাকে তিন তালাক দিতো । অতঃপর এ বিধান চিরতরে রহিত 
করে আল্লাহ বলেছেন ঃ “তালাক দু'বার...” । 


all Sb LL OL 
অনুচ্ছেদ-৬ £ ক্রীতদাসের সুন্নাত পদ্ধতিতে তালাক 


448" ee softer « 


Ee 
SS SRE ANE EES “#2920 


“ 
$S- +e 4 


Bl 21 A 


শব 48-৪4 


EBs ss te pi NN ৰ 


YS Ge pits SARS LAS La ES LA Jl 
dn Le dU WL SHS UG VAS TT ta 
ds le 


২১৮৭ । বানু নাওফালের মুক্তদাস আবু হাসান (র) বলেন, তিনি ইবনে আব্বাস 
(রা)-এর কাছে এক ক্রীতদাস সম্বন্ধে ফতোয়া চাইলেন, যার বিবাহে ছিলো একটি দাসী, 
যাকে সে দুই তালাক দেয়ার পর, তারা উভয়ে দাসত্বমুক্ত হয়ে গেছে। এমতাবস্থায় উক্ত 
মহিলাটিকে পুনরায় বিবাহ করার প্রস্তাব দেয়া তার জন্য ঠিক হবে কিনা? উত্তরে তিনি 
বললেন, হাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপই ফয়সালা দিয়েছেন। 


wb ELAS lke Lis oe eee Lis -Y\AA 


LAE 


AI Aly DEE mle nl UG. USS Saas ssl 


ada EC scl te dss 


nai + 


www.pathagar.com 


২৫৪ সুনান আবু দাউদ 


all salsa sl JG. Lb We ET TEA CE lin cual 
S35 SCHELL oe US GRA YG onl LL 35 a 
Ls calls 4905 2 UG CAE alt 2 be col 

| li Ae Jal EAE 
২১৮৮ । আলী ইবনুল মুবারাক (র) থেকে উক্ত সনদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত 
হয়েছে। তিনি বলেন, ইবনে আব্বাস (রা) উক্ত ফতোয়া জিন্তেসকারীকে বলেছেন, 
তোমার জন্য আর একটি তালাক অবশিষ্ট রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম এই সিদ্ধান্তই দিয়েছেন। আবু দাউদ (র) বলেন, আমি আহমাদ ইবনে হাম্বল 
(র)-কে বলতে শুনেছি, আবদুর রায্যাক (র) বলেছেন, ইবনুল মুবারাক (র) মামার 
(র)-কে বললেন, এই আবুল হাসান কে? তিনি তো একটি বিরাটকায় পাথর বহন 
করেছেন। আবু দাউদ (র) বলেন, আয-যুহরী (র) আবুল হাসানের সূত্রে হাদীস .বর্ণনা 
করেছেন। আয-যুহরী বলেন, তিনি ছিলেন একজন ফকীহ এবং তার সূত্রে যুহরী 
অনেকগুলো হাদীস বর্ণনা করেছেন। আবু দাউদ (র) বলেন, আবুল হাসান একজ্ঞন 
খ্যাতনামা রাবী । উপরোক্ত হাদীস অনুসারে আমল করা হয় না। 


be E22 inl pa pool ot Gis Sais on Laas Lis YAS 
Lt Le pe TC be A pr pli pe all 
LUG SELES (OLS) DELLS Li Ge UU 
Sa I LN UG ELD ies UG Li Ye ls le‘ 
Lele allow Cs olin 595 3 JG Ute S22 


o20° 


dye wl Alb Sls sl UG 
২১৮৯ । আয়েশা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৪ 
দাসীর তালাক দু'টি এবং তার ইদ্দাতকাল দুই হায়েয । আবু আসিম বলেন, মুযাহির 
আমাকে কাসিমের উদ্ধৃতি দিয়ে আয়েশা (রা) থেকে বর্ণনা করেছেন এবং তিনি নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপই বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন $ 
দাসীর ইদ্দাত দুই হায়েয । ইমাম আবু দাউদ বলেন, এ হাদীসটি অজ্ঞাত । আবু দাউদ 
(র) আরো বলেন, উপরোক্ত দু'টি হাদীস অনুসারে আমল করা হয় না এবং মুজাহির 
প্রসিদ্ধ রাবী নন। 


www.pathagar.com 


তালাক ২৫৫ 


CEILS sb A LL 
অনুচ্ছেদ-৭ ৪ বিবাহের পূর্বে তালাক দেয়া 
al Gis, c tia Lis alnlo M Gs f -Y ৭. 


SI he GUSTY Dall sie 02 re Cin cla 
le db 2 be ol ba ais ph gt be 


ode ee 


YL Ys ALS iY Gi ic Ys ULSI Gb YIGAL 
ULS Cal LG, Ys CaN AG Cl 


২১৯০ । আমর ইবনে শু‘আইব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা-তার দাদার সূত্রে 
বর্ণিত । নবী সান্তাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে নারীর উপর অধিকার নেই 
তার উপর তালাক প্রয়োগ করা যায় না, যে গোলামের উপর মালিকানা নেই তাকে 
দাসত্বমুক্ত করা যায় না। তোমার মালিকানাধীন বস্তুই কেবল বিক্রয়যোগ্য। ইবনুস 
সাবযাহ আরো বলেছেন, Ss BALA LS AOA iG Le 


nl Si CON Gs allo ao EXER Ely 
PE Ed OS oe CRE Co La BS J» 
ste ib RA IE iL alu Es 


see 0 “ee 


Uo ps) Lbs 
২১৯১ । আমর ইবনে শু'আইব (র) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ অর্থে 
বৰ্ণিত হয়েছে। তাতে আরো আছে ঃ যে ব্যক্তি কোন গুনাহ বা পাপ কাজ করার কসম 
করে এতে তার কসমই হয়নি এবং যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কসম করে 
উয় কত হম অহ ফু মরয়াারতে হর যা। 


$5" 


DLE ot Gis Cdl osl G42 -Y\AY 


2 re be ITE SUN 52 ASA se be ple 3 


JIG le “ll de dls oe le 
LEM) 


Ey HELE ELEGY LS ANE 
২১৯২ । আমর ইবনে শুআইব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে 
বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন... পূর্বোক্ত হাদীসের অনুরূপ । এ 
হাদীসে আরো আছে, কেবল সেই মান্নতই পূরণ করতে হয় যা মহান আল্লাহ তা'আলার 
সন্তুষ্টির জন্য করা হয়। 


www.pathagar.com 


২৫৬ সুনান আবু দাউদ 


(E22) LE le Sl 0 
অনুচ্ছেদ-৮ $ ক্রোধাব্বিত অবস্থায় তালাক 'দেয়া 


ny be ts bia iba th: Eno GSS YAY 
i 
i Ra SARI LC EO AS dl ia De ge 


#0 


Js Le Sia SIG Lt ile te Shin UAL 


IE Is GY Uke ns le tl a UY Saas 


2200 


SEE] “il ull ysl 321 JG. SSL i 


২১৯৩ । মুহা্মাদ ইবনে উবাইদ ইবনে আৰু সালেহ (র) যিনি ঈলিয়ার অধিবাসী ছিলেন, 
তার থেকে বর্ণিত । তিনি বলেন, আমি সিরিয়া থেকে আদী ইবনে আদী আল-কিনদীর 
সঙ্গে রওয়ানা হয়ে মন্ধায় পৌছলাম। আমার সাথী আমাকে সাফিয়্যা বিনতে শাইবার 
কাছে পাঠালেন। কেননা তিনি (সাফিয়্যা) আয়েশা (রা) থেকে হাদীস আয়ত্ত 
করেছিলেন তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে বলতে শুনেছি, আবার তিনি বলেন, 
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি $ ক্রোধাঝিত অবস্থায় 
বা বলপ্রয়োগে প্রদত্ত তালাক ও দাসত্বমুক্তি (কার্যকর) হয় না। ইমাম আবু দাউদ (র) 
বলেন, আমার মতে ‘আল-গিলাক’ অর্থ ক্রোধ। 

টীকা £ ইমাম মালেক, শাফিঈ ও আহমাদ ইবনে হাম্বল (র)-এর মতে রাগান্বিত. অবস্থায় অথবা 
বলপ্রয়োগে বাধ্য হয়ে তালাক দেয়া হলে তার কোন কার্যকারিতা নাই । ইমাম আবু হানীফা (র) এবং 
হানাফী মাযহাবমতে উপরোক্ত দুই অবস্থায় তালাক কার্যকর হয় (সম্পা.)। 


Jl le SSH 2 ot 

অনুচ্ছেদ-৯ $ হাসি-ঠাট্টাচ্ছলে তালাক দেয়া 

il be DL pi hc lo i pir le bei pr pit 
ts bas SSE UGH cle tlt Ln dn UL BT Bot 


#20 


Lars srs Ess bela 


www.pathagar.com 


তালাক ২৫৭ 


২১৯৪ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন £ এমন তিনটি বিষয় আছে, বাস্তবিকপক্ষে অথবা ঠাট্টরাচ্ছলে যার 
উদ্যোগ নিলে তা বাস্তবিকই গণ্য হয়- বিবাহ, তালাক ও (রিজ'‘ঈ তালাকের পর) 
স্ত্রীকে পুনঃ্খহণ । 


টীকা ঃ দুইজন বালেগ ও বুদ্ধিমান নারী-পুরুষ ঠা্টাচ্ছলে যদি বিবাহের ইজাব-কবুল করে তবে 
তা কার্যকর হবে। অনুরূপভাবে ঠাট্টাচ্ছলে তালাক দেয়া হলে তাও সকল মাযহাবের ইমামের মতে 
কার্যকর হবে এবং ঠাষ্টা-তামাশা ধর্তব্য হবে না। শরী‘আতের বিধান নিয়ে হাসি-ঠা্টা করা অত্যন্ত 
গুরুতর অপরাধ (সম্পা.) । 


অনুচ্ছেদ- 50 £ তিন তালাকের পর স্ত্রীকে পুনঃ্রহণ সম্পর্কে 


ec set FON PE PEE ER 


2 OS 2 le CES S39 ae 2 Et Nao 
JU mle olor ake Se sy Ly oe nls sal 
AEE bE Uo Vo 23 CE bp BL at SE 
le 131 ES TAN SECT Ubi dE CL 
SSL JEG US Ei CSG CA ৯০ 3৯! ১ 4 S02 


es 


২১৯৫ ৷ ইবনে আব্বাস (রা) RR SE TE TER 
মাসিক খতু পর্যন্ত প্রতীক্ষায় থাকবে। তারা আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমানদার হলে 
তাদের জন্য বৈধ নয়...” (সূরা আল-বাকারা £ ২২৮). আয়াতের শেষ পর্যন্ত । ঘটনা'এই 
যে, কোন পুরুষলোক তার স্ত্রীকে তালাক দেয়ার পর- তাকে পুনরায় স্ত্রী হিসাবে ফিরিয়ে 
নেয়ার অধিকারী হতো, এমনকি সে তাকে-তিন তালাক প্রদান করলেও । এই প্রথা 
বাতিল করে নাযিল হলো ঃ “তালাক দুইবার...” (সূরা আল-বাকারা £ ২২৯) । 


er 8 #0 পণ “48 ose er 
o 


EE WT he 0 UT E00 EN SE) Gis LAN 
ns He GY nt oat pe pnt pil Cr Coe 


de ew eee 


I EE HE 


৩৩ — 
www.pathagar.com 


২৫৮ সুনান আবু দাউদ 


fe Brae eg. + as Ed 484 2৬ ne EX এপৰ 2 ge 
2 


EE PS RH EG 
UG UM Gil i a py coe St nti U0 FS 
Us LU ESE UA UYU SSN BS pl lr el 
Hn El Bl Ul 5 PE SE CE 


LEE 


eG 2 Oh pals Ss Dy A UL EN SA silbi 


EGE EEN Gr EELS EG. 
eof 


Co ETE ET all 
UL LEN Ge CSE tl 02 Hel Ty J 


alos le tl Loi 
২১৯৬। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রুকানার পিতা আবদে ইয়াধীদ 
ও 'তার ভ্রাতৃগোষ্ঠী: রুকানার মাকে তালাক দেন এবং মুযায়না গোত্রের জনৈক 'স্ত্রীলোককে 
বিবাহ করেন। সেই নারী নবী (সা)-এর নিকট উপস্থিত হয়ে বললো, সে (স্বামী) 
সহবাসে অক্ষম । যেমন আমার মাথার চুল অন্য চুলের কোন উপকারে আসে না। অতএব 
আপনি আমার ও তার মধ্যকার বিবাহ বন্ধন ছিন্ন করে দিন। একথায় নবী (সা) অসন্তুষ্ট 
হন এবং রুকানা. ও তার ভ্রাতৃগোষ্ঠীকে ডেকে-আনেন। অতঃপর তিনি তার ক্কাছে উপস্থিত 
‘লোকজনকে. বলেন £ তোমরা কি লক্ষ্য করেছো যে, এদের মধ্যে অমুক অমুকের 
অঙ্গ-প্রত্যঙ্গ, তাদের পিতা, আবদে ইয়াযীদের অঙ্গ-প্রত্যঙ্গের সাথে মিল রয়েছে? তারা 
বললো, হা ৷ নবী (সা) আবদে ইয়াযীদকে বলেন £ তুমি তাকে তালাক দাও ৷" অতএব 
তিনি-তাকে তালাক দিলেন তিনি বলেন $ তুমি রুকানার মা ও তার ভ্রাতৃগোষ্ঠীকে 
ফিরিয়ে নাওঁ। তিনি বললেন, নিশ্চয় আমি তাকে তিন তালাক দিয়েছি, হে আল্লাহ্র 
রাসূল! তিনি বলেন £ঃ আমি অবশ্যই জানি, তাকে ফেরত নাও । আর তিনি তিলাওয়াত 
করলেন £ “হে নবী! তোমরা যখন তোমাদের স্ত্রীদের তালাক দেয়ার ইচ্ছা করো তখন 
তাদের ইদ্দাতকালের প্রতি লক্ষ্য রেখে তালাক দাও” (সূরা আত্‌-তারলাক $ ১) । 
ইমাম আবু দাদ (র) বলেন, নাফে' ইবনে উজাইর ও আবদুল্লাহ ইবনে আলী ইবনে 
ছিন্নকারী তালাক দিলে নবী (সা) তার স্ত্রীকে তাকে ফেরত দেন। এই বক্তব্য (অন্য 
বক্তব্যের তুলনায়) অধিকতর যথার্থ । কারণ তারা (এ হাদীসের রাবীগণ) হলেন ঘটনা 
সংশ্লিষ্ট ব্যক্তির সন্তান এবং তার পরিবারের সদস্য. । তারা অবশ্য তার ঘটনা সম্পর্কে 


www.pathagar.com 


তালাক ২৫৯ 


অধিক অবহিত যে, রুকানা তার স্ত্রীকে (একসাথে) ছিন্বকারী (তিন) তালাক দিয়েছিলেন 
এবং নবী (সা) এটিকে এক তালাক গণ্য করেন। 


টীকা £ এ হাদীসে দেখা যায়, রাসূলুন্মাহ (সা) একইসাথে প্রদত্ত তিন তালাককে এক তালাক গণ্য 
করেছেন। হাদীসের ইমামগণ এই মত গ্রহণ করেছেন। অপরদিকে ফিক্হ-এর ইমামগণ,: যেমন ইমাম 
আবু হানীফা, মালেক, শাফিঈ ও আহমাদ ইবনে হাম্বল (র), অন্য হাদীসের ভিত্তিতে এরুত্রে প্রদত্ত তিন 
তালাককে তিন তালাকই গণ্য করেছেন (সম্পা.)। 


ue 2! EES Sa iE rs 03: RI 0D - AIAN 


Lo AE ESTAR 


“ll hl CEE CES EE OEE 


A EOE SELINA GL UGH 
irs Lae UY Le dH Sh bay UG An sls lie bl 


cee 67d ee eo Bee er ha ae a eis. Hd 


ETERS 0 CS CEE TR ETE | 
baie Sih bails’ Li al 10 Ul JUG alt 
2 AS bn ES Cr LD Candi lin ss EOOCA JG 
Oa LR DH Sia be Lh 0 sgn ba Cb MGs ule tl 
be AS onl Lake be Gs E23 ly Rl mls ol 
Al Bh Sl Le be OR SG nl ol oR oY sn 
Se Sl oh UL be ALLY GSS - le onl oe lhe ce 
RE Ln als 


S242 pS Li SUG JU 211 St Gl a LIU 


L-ce e8 cahse bi 0D BS Bratr hs i550 

S3৩ sls 21 JU EE oh dl se be Ci be Talat 
READ ED IEE GEL Ge 

GU cl UG 1 lie ol oe Copke be Col ba a5 nile 

La oe 2070 ee 


ool be al bh ell ARE FAs 2p ES 


202 Borer - for Ber 


Lye Js 23 mle xl S52 My Js ia Lake ue 
২১৯৭ ৷ মুজাহিদ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ইবনে আব্বাস (রা)-র নিকট 
উপস্থিত থাকা অবস্থায় জনৈক ব্যক্তি এসে বললো যে, সে তার-স্ত্রীকে তিন তালাক 


www.pathagar.com 


২৬০ সুনান আবূ দাউদ 


দিয়েছে (এখন তার হুকুম কি) ৷ বর্ণনাকারী বলেন, তিনি এ কথা শুনে নীরব থাকলেন। 
শেষে আমি ধারণা করলাম যে, সম্ভবত তিনি মহিলাটিকে তার বিবাহাধীনে ফিরিয়ে 
দিবেন। অতঃপর তিনি বললেন, তোমাদের কেউ আহমকের মতো কাজ করে বসে, 
তারপর এসে. বলে, হে ইবনে আব্বাস! হে ইবনে আব্বাস! (আমাকে বাচাও! আমাকে 
বিপদ থেকে রক্ষা করো) ৷ অথচ আল্লাহ বলেছেন $ “যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি 
তার জন্য একটা সুরাহা করে দেন” (সূরা আত-তালাক £ ২)। আর তুমি (তালাক 
দেয়ার ব্যাপারে) আল্লাহকে ভয় করোনি । ফলে আমি তোমার জন্য (বাঁচার) কোন সুরাহা 
দেখছি না । উপরন্তু তুমি (শরী‘আতে খেলাফ তালাক দিয়ে) তোমার ‘রবের'ও নাফরমানী 
করেছো এবং স্ত্রীকেও হারিয়েছো ৷ অথচ আল্লাহ তা'আলা সুস্পষ্টই বলেছেন $£ “হে নবী! 
যথন তোমরা স্ত্রীদেরকে তালাক: দিবে তখন তাদেরকে ইদ্দাত পালন করার সুযোগ 
রেখেই তালাক দিবে” (অর্থাৎ তাদের পবিত্র অবস্থায়) । 

ইমাম আবু দাউদ এখানে ইবনে আব্বাস (রা) থেকে বিভিন্ন বর্ণনাকারীর উদ্ধৃতি দিয়ে 
বলেন যে... তারা সবাই বলেছেন, ইবনে.আব্বাস (রা) একত্রে ‘তিন' তালাক দেয়াকে 
অনুমোদন করেছেন। তাই তো তিনি বলেছেন, ‘তোমার স্ত্রীর ছিন্নকারী তালাক হয়েছে'। 
অনুরূপভাবে ইসমাঈল আইয়ুবের উদ্ধৃতি দিয়ে আবদুল্লাহ ইবনে কাসীর থেকেও বর্ণনা 
করেছেন। ইমাম আবু দাউদ (র) বলেন, হাম্মাদ ইবনে যায়েদ আইয়ুব থেকে, তিনি 
ইক্রিমার উদ্ধৃতি দিয়ে ইবনে আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন, “যদি কোন ব্যক্তি 
তার স্ত্রীকে একত্রে একই বাক্যে তিন তালাক দেয়, তা এক তালাক গণ্য হবে” । তবে 
ইসমাঈল-ইবনে ইবরাহীম-(র) আইউব-ইকরিমা (র) সূত্রে বর্ণনা করেছেন, উক্ত কথাটি 
ইবনে আব্বাসের নয়, বরং তা ইকরিমার কথা । তিনি ইবনে আব্বাস (রা)-র উল্লেখ 
করেননি এবং এটাকে ইকরিমা (র)-এর অভিমত গণ্য করেছেন। 


ese e 


cl al LES Ln le onl UE SLas Als ah JE —Y\AA 


eect etsge 


ERLE ETP CE CE YE Tt OU RCE IR 
LENT EE Soe 
EAB ltl oh LD bE UE ph Sat ne LLG 
Ell oe Ll allt oh gre bn de a Ll lie 

ক Ise পা 


LE OG CES AL dS UG a G3 25 il, 
EAN on be a EE bE UL S399 390 Sl UU 


NE TE NOH 


aC eee 


www.pathagar.com 


তালাক ২৬১ 


Las Le LASS AU nn als mle sl dl ASI YG 
le nl Uys Iola al JG LAA ia RE Gc dl > 
Sin 2k i Ue TAL U2 35 2 S55 SIN GAG oa 
sli ECE ED ESS Ee 
Ale LE DS SI Ls UG al 
২১৯৮ প্রকৃতপক্ষে ইবনে আব্বাসের কথা হচ্ছে সেটা, যা আহমাদ ইবনে সালেহ ও 
মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া আমাদেরকে বর্ণনা করেছেন। তারা উভয়ে যুহরী ও মুহাম্মাদ 
ইবনে আবদুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ইবনে আব্বাস, আবু হুরায়রা এবং 
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা)-কে এক যুবতী সম্পর্কে জিজ্ঞেস করা হলো, 
যাকে তার স্বামী তিন তালাক দিয়েছে তাদের প্রত্যেকেই কুরআনের আয়াত উদ্ধৃত 
করেছেন, (তিন তালাকপ্রাপ্তা নারী সম্পর্কে) “দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ না হওয়া পর্যন্ত 
কোন তালাকপ্রাপ্তা নারী প্রথম স্বামীর জন্য. হালাল হয়: না” । ইমাম আবু দাউদ (র) 
বলেন, ইমাম মালেক (র) ইয়াহইয়া ইবনে সাঈদের উদ্ধৃতি দিয়ে মু'আবিয়া ইবনে আবু 
আইয়াশ থেকে বর্ণনা করেছেন যে, তিনি এ ঘটনার সময় তথায় উপস্থিত ছিলেন, যখন 
মুহাম্মাদ ইবনে ইয়াস ইবনুল বুকাইর এসে ইবনে যুবাইর ও আসেম ইবনে উমার 
(রা)-কে (তিন তালাকপ্রাপ্তা নারী সম্পর্কে) জিজ্ঞেস করলেন । উত্তরে তারা উভয়ে 
বললেন, তুমি ইবনে আব্বাস ও আৰু হুরায়রার কাছে যাও। আমি তাদের উভয়কে 
আয়েশা (রা)-এর কাছে রেখে এসেছি। অতঃপর রাবী পূর্ণ হাদীস বর্ণনা করেছেন। 
আবু দাউদ (র) বলেন, ইবনে আব্বাস (রা)-র অভিমত এই যে, স্ত্রীর সাথে সহবাস 
হোক বা না হোক, তিন তালাক তাকে স্বামী থেকে বিচ্ছিন্ন করে দিবে। অন্য স্বামীর 
সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া পর্যন্ত সে তার (প্রথম স্বামীর) জন্য হালাল হবে না। 
এই হাদীস মুদ্রার আস্ত-বিনিময় (সারফ) সংক্রান্ত হাদীসের অনুরূপ । সেই হাদীসে রাবী 
বলেন, ইবনে আব্বাস (রা) তার মত প্রত্যাহার করেছেন। 
টীকা £ এক সময় পর্যন্ত ইবনে আব্বাস (রা) বলতেন, একত্রে তিন তালাক দিলে তা এক তালাক গণ্য 
হবে, কিন্তু পরে তিনি এ কথা থেকে রুজু করেছেন। প্রথমদিকে ইবনে আব্বাস (রা) মনে করতেন মুদ্রার 


আতস্ত-বিনিময়ে কম-বেশি হলে তাতে সুদ হয় না, সুদ কেবল ঝণের সাথে সংশ্লিষ্ট । পরবর্তী কালে তিনি 
তার উপরোক্ত মৃত বর্জন করেন (সম্পা.)। 


oli sl GELS ose on lll aie Lae Lin YAN 


oc 2028 


2) bl ons be aly pk be El oe 5 ls Ch 
Sale Ll US onli 3 Jal DK OE Call 3 UGS 


ass Up ISS 0 UG ES iat cle tl US JS ALL 


www.pathagar.com 


২৬২ সুনান আবূ দাউদ 


Las ok alo ns ale tr ln dl J ie le Foo. 
be cil sie 3 EASE sb mle Sl UIG ae Ll 
i alin JG GE Et Usha Le 3 UH 
SE Adlets Sl Lili ae 501 ey 0 als ns be 


sf 0ore0 


Mle 92 | JG IEEE 
২১৯৯ । তাউস (র) থেকে বর্ণিত । আবুস :সাহবা নামে জনৈক ব্যক্তি, যিনি ইবনে 
আব্বাস '(রা)-কে প্রায়শ প্রশ্্‌ করতেন, তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি অবগত যে, 
রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বাক্র (রা) ও উমার (রা)-এর 
খেলাফতের প্রথমদিকে যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে সংগমের পূর্বে তাকে তিন 
তালাক দিতো. তবে তা ‘এক তালাক’ গণ্য হতোঃ ইবনে আব্বাস (রা) বললেন, হা। 
রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, আবু বাক্র (রা)-এর 
গোটা খেলাফতে এবং উমার (রা)-র খেলাফতের প্রথমাংশে যদি কোন ব্যক্তি ‘সঙ্গমের 
পূর্বে" উক্ত স্ত্রীকে তিন তালাক দিতো, তখন তারা তা এক তালাক বলে গণ্য করতেন। 
পরে উমার (রা) যখন লোকদেরকে দেখলেন যে, তারা ব্যাপকভাবে একই সাথে তিন 
তালাক দিচ্ছে, তখন তিনি বললেন, তাদের উপর তিন তালাক প্রয়োগ করে দাও, যেন 
তারা তাদ্গেরকে আর পুনরায় ফিরিয়ে আনতে না পারে। 


E22 nl Gl SAI Le GL le nl Lis iY. 


asl mle on3 UG Call Ul vl nl oe slo ol ‘tl 
ker EE te le Sal y LADS SIAN SAU Ll 

Bb mle DUG Le Ll ba CE 5 tal py 
২২০০ । আবুস সাহ্‌বা (রা) ইবনে আব্বাস (রা)-কে বলেন, আপনি কি অবগত আছেন 
যে, নবী (সা)-এর যুগে এবং আবু বকর (রা)-র যুগে একত্রে প্রদত্ত তিন তালাককে 
এক তালাক এবং উমার (রা)-র যুগে তিন তালাক গণ্য করা হতো? ইবনে আব্বাস 
(রা) বলেন, হা। 


SL Sha Cal 


অনুচ্ছেদ-১১ £ এমন শব্দ ব্যবহার করা, যা দ্বারা তালাকও হতে পারে বা অন্য 
যা কিছু উদ্দেশ্য করে তাও হতে পারে 


#0 “eee LS # “82 tie LES OE 2 “ও 
‘ 42 Ld | ‘3s Laaa Lida YY. 
A > ul A ESR 


www.pathagar.com 


তালাক ২৬৩ 


£ od RE ০2-৪ ৪+ 2 LC) A) “0 e 248A Oe aos 
গু লন s 4 “eros 


okt Le dt US UG UE ols bt St bie 6 
EEO CAND ICE OEE CS Ll AL JCS LS 


Es ESE De AEE aiid 


lO Cod Gye 23352 Hal sl as CS 
২২০১ । আলকামা ইবনে ওয়াককাস আল-লাইসী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি 
রাসুলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 'বলতে শুনেছি £ এটা অনস্বীকার্য 
“যে, কাজের গুরুত্ব বা পরিণাম নিয়াত (সংকল্প) অনুযায়ী হয়। ব্যক্তি যা নিয়াত করে 
কেবলমাত্র সেটাই গ্রহণযোগ্য । অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে 
হিজরত করলো, তার হিজরত আল্লাহ ও তীর রাসূলের দিকেই হলো এবং যে ব্যক্তি 
পার্থিব স্বার্থে অথবা কোন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করলো, তার হিজরত 
সেই উদ্দেশ্যেই হবে যেজন্য সে হিজরত করেছে। 


oe NE OF SH চন! লার্খং 
fer eo td A 2 fot e 


st SELL na bi cenit 0 Sl 


UL Its cl te do 


8 efor ee 6" 


OEE TRE OE ET 
li Siey Sli iS HEE RH GO SCs eo 
re | SEAL EEN 
২২০২ । আবদুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে কা'ব ইবনে মালিক (র) থেকে বর্ণিত । 
কা'ব ইবনে. মালিক (রা) যখন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, তখন তার সন্তানদের 
থেকে আবদুল্লাহ ইবনে কা'ব ছিলেন তার পথপ্রদর্শক । তিনি বর্ণনা করেছেন, আমি কা'ব 
ইবনে মালিক (রা)-কে বলতে শুনেছি... অতঃপর তাবুক অভিযানের পূর্ব ঘটনা বর্ণনা 
করেছেন তিনি (কা‘ব) বলেছেন, পঞ্চাশ দিন থেকে যখন চল্লিশ দিন অতিবাহিত হলো 
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক আমার কাছে এসে বললো, 


টং 


www.pathagar.com 


২৬৪ সুনান আবু দাউদ 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তোমার স্ত্রী থেকে পৃথক থাকার 
নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তাহলে আমি কি তাকে তালাক দেবো, না কী করবো? 
সে বললো, না, তাকে তালাক দিও না, বরং তাকে বিচ্ছিন্ন রাখো এবং যাবতীয় 
মেলামেশা বন্ধ রাখো । আমি আমার স্ত্রীকে বললাম, তুমি তোমার আপনজনদের কাছে 
চলে যাও এবং তাদের সাথে অবস্থান করো যাবত না আল্লাহ তা'আলা আমার এ ব্যাপারে 
কোন ফয়সালা দেন। 


Lal a ot 
অনুচ্ছেদ-১২ ঃ তালাক প্রয়োগ করার ব্যাপারে স্ত্রীকে এখতিয়ার দেয়া 


al ol be il pe BGs yl Es SLL LE SIN 


ses ere ree Be 8 ee eee Oe ete 8 e 


ld La dys EAE EUG Laie be Sst 2 
Ls US a EAS G 
২২০৩ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমাদেরকে (পার্থিব সুখ-সম্ভোগ অথবা আল্লাহ ও তার রাসূলকে বেছে নেয়ার 
মধ্যে যে কোনটি গ্রহণ করার) এখতিয়ার দিয়েছিলেন। আমরা তাকেই এখতিয়ার করে 
(বেছে) নিলাম । তবে এ এখতিয়ার দেয়াকে তালাক বা অন্য কিছু গণ্য করা হয়নি। 


অনুচ্ছেদ -১৩ ৪ (স্রীকে বলা) তোমার ব্যাপার তোমার হাতে 


fos 


tr lin be oa 2 ULL EMD dE ON Saal CIA yy. 
dal doll Ji, JU LAS ACY Sli UU 
ue am nl de ms te BAL GS OPE y। y JG dss 
sr HS Sle Le AN pe i SELL 
OE CE OTE YC Et EVA Cad eS Cle paid inl UO 

Ee LS UL YEG BL KH 


২২০৪ ৷ হাম্মাদ ইবনে যায়েদ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আইয়ুব (র)-কে 
জিজ্ঞেস করলাম, আপনি কি কারো সম্বন্ধে অবগত আছেন যিনি হাসান বসরীর মতো 
বলেন, ‘আমরু্কি বি-ইয়াদিকি’ (তোমার ব্যাপার তোমার হাতে)? তিনি বললেন, না। 
তবে কাতাদা ইবনে সামুরার আযাদকৃত গোলাম কাছীর থেকে, তিনি আবু সালামা-আবু 


www.pathagar.com 


হুরায়রা (রা)-র উদ্ধৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বলেছেন। 

আইয়ুব (র) বলেন, কাছীর (র) আমাদের নিকট আগমন করলে আমি এ সম্পর্কে তাকে 

জিজ্ঞেস করলাম । তিনি বলেন, না, আমি তো এরকম কথা কখনো বর্ণনা করিনি। 

আইয়ুব (র) বলেন, পরে আমি কাতাদাকে কাছীরের এ উক্তি শুনালে তিনি বললেন, হাঁ, 

তিনি বলেছিলেন, তবে তিনি তা ডুলে গেছেন। 

mall oe BEG be plan Cie Caalysl on ple GSS -YY.o 
SH JG das Tal 


২২০৫ ।.কাতাদা (র) থেকে বর্ণিত। তিনি হাসান বসরী (র) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, “তোমার ব্যাপার তোমার হাতে” বললে তিন তালাক যুক্ত হবে। 


CE [HOE SOE 
অনুচ্ছেদ-১৪ ঃ ছিন্নকারী তালাক (আলবাত্তাতা) সম্পর্কে ' 
2D HAE ALS 2 ats pl ol ES FEES 


LE Ae ED Lali nit Se Sa: GEL iG 5A 
GE OG ED TE LED 
2G 0a 


ee ” ar hs EAA 4 [AR [2 220s 
adil UG WS, s SL Jott Ab Ls 
diss ke AT dr ie di YS EEN YY Ue SNC 


eer eee 


SOLA Hal YEE C dl BE YE Bay ESC 


we uly 2 sli ila al ii NR GEL 
LEASED YG td JG. a GUL Us IW 
EE 


২২০৬ । নাফে' ইবনে উজাইর ইবনে আবদে ইয়াযীদ ইবনে রুকানা (র) থেকে বর্ণিত । 
রুকানা ইবনে আবদে ইয়াযীদ তার স্ত্রী সুহাইমাকে 'ছিন্নকারী তালাক (আলবাত্তাতা) 
দিলেন। অতঃপর তিনি তা নবী সাল্লালন্পাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন এবং 
বললেন, আমি এ কথার দ্বারা কেবলমাত্র এক তালাকই ইচ্ছা করেছি । রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন £ আল্লাহর কসম! তুমি কি একটিরই 
নিয়াত করেছিলে? রুকানা বললেন, আল্লাহর শপথ! আমি কেবলমাত্র এক তালাকেরই 


www.pathagar.com 


3 সুনান আকুনদটইদ 


রাসসনাহ cds hte lA Aas Sd gla ben 
নক বিন গার ডিনিচক ত্র ডর চেয় এবং মল রোগ 
৷ নহ ীচালারচপিরছাক ইসা ১আররাউদ (র) কলেন। উসস্াকষ 
মাদীদরকথ্নঞা পরল চনক তমার চাহ 


rb dl be aA UP EE TEL CURLA SY 


o~N SES 


i sei si HATS Se eg Ef ESP SPAT 2 
slat G5 A Ss ns opal be pat 


১ দচ্তক দীটচ ক্যা) (5) চিচ লালা শিভী । ভটা বা 


৷ চক ন্ডচ কাগজ দ্ভী শ্যাচ্চ "তাত ছাট টী % 
২২০৭ ৷ নাফে' ইবনে উজাইর (র) থেকে রুকানা ইবনে আবদে ইয়াধীদের উদ্বৃতি দিয়ে 
ন লযছাং রাগ যাবত রে জে যা 


oe ro. fa ১-০৯-কৰভৰ্চিদগাত) কাচা দিক 0 
Se +E eo Sta pe Slt te te 
PEATE SONS ECA 
৬ SUS 0s oni 


de ee er 


PE ATA LRGs 
Jl we AE FEIG SLU 4 bail ogi 


he) নর বনি দা, Ne বাত শি 


DMD SA NAAELS 


i L এক ( [তিনি 
TESTE যান A লাট 
নদ সক্তেআলাহ গালা বলেন । RL Maths EH 


FSG ESA |= চকাচাত চোক্যালচ লক বাল্তভ্রীচ্যক ভাঢ়াদী 


www.pathagar.com 


তলি্ষ্ন' চাত নাদ ২৪ঁ্ধ 


Sw Glen ASU 2 Lala & or ~ ES 
WE ক্লেক্h:-কথা অন্তরের কল্পনায় (ওয়াসওয়াসা) আসা 
CE Ee Be SP or Fm ET ee 
চা HEN) মে #ত BE লী La PE 


4 লাজপত সু (BD) FES 
rn EE Uke UN es Sia BR RL STG 


 চEUT BEI, 
gH Ctl do HS LSE HEATH 


২২০% অৰু ছরায়রা রো ঘেকে। বিন 
Ee ele, উদ্থাছেৰ “যেনে বিগ এরা -ক্যহাকে উপেন করত. 
ত আলোচন, করে ব্রা সে. তা কৃৰ্মে দৃপ্ত: সা. যা অন্ের অদূরে, 


SNS 


LEE Crial ae mr 
Pe) Esa Nile Jatt [PENS Et 
অনুচেলন 2৬ $যুপি ক্যেন, বঢুতি তার ত্রীকে বে, হে আমার, বেলা '. [a 
alSinl tides ss Lets Unless borin BL aN 
slid bi bie, SHLAA SAUL 


nhs 


rie LG Ul gC FRG EBSA Be OS) 
ee cen Ll. Le es fl aledag, | 


২৯১৫, আৰৃ -তমমা বলী ভূজ্বইমী (20), থৈরো বর্বিত এক 'র্যকি-_ তর তরীকে বল বললো, 
EA a চিললর সা্লালাহ স্মি ফান .2 

রিনাতিণিকাড গানের লাক রে কর (চলিল ভু) 
hal (দ শাল্যক্লী শাগৰী ত ভালৰ শা রী ভাক্তাচ ক) a ঘীদ্ভী 


EERE nf EES SRT FRR PT EE 


চম্য১ $F" পাটির চত $চ (ওখ 8 লি SAS) “ভান্চাR) 


ea se Halen Fn oa 


: গকসাশ fie “ক্টুণ্দৃক ) eG FL ZS 
IEF SRE ak Ll দিমি হটাত 
FE SEE Ao TE Gs Me lei 


Lr Et ae on alr 


www.pathagar.com 


২৬৮. সুনান আবূ দাউদ. 


2s Soro পণ 
lor Ls fl 2 25 2 IU be Ct tly29 PE 


As Sl ee 
২২১১ । আবু তামীমা (রা) থেকে বর্ণিত তিনি তার স্বগোত্রীয় জনৈক ব্যক্তি থেকে বর্ণনা 
করেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, তিনি জনৈক 
ব্যক্তিকে তার স্ত্রীকে ‘হে আমার আদুরে বোনটি' বলতে শুনে তারে এ ধরনের সম্বোধন, 
করতে নিষেধ করেছেন। 


ra CE IE rl Ee LL SED ARAN SY Laas CSA YN 
UE SL A CE ESS 
dis lS La Lin BG ba CAC PL le Malt 
eS a aS UG Ts i 
ET SLAG USHERS 4021 


ESCM 


CAI UUG ml AH U2, GUS 
CAE a HUG LPT 2, Cl St USL UGG pie dL 

Sls dots gr ti PE nl S19 ET BT SUSG aie 
FATE | sly sie RICE Par ll Es. i sl 
Ph tis 2 th es io 
EO EEE EIS CEE EAD G0 
থেকে বর্ণনা করেন যে... ইবরাহীম আলাইহিস সালাম কখনো মিথ্যা কথা বলেননি, 
তিনটি ব্যতীত (যা বাহ্যত মিথ্যা হলেও মূলত তা মিথ্যা ছিলো না)। তন্ুধ্যে দু'টি 
আল্লাহর সত্তার ব্যাপারে (আর একটি নিজের ব্যক্তিগত সম্পর্কে) । এটি হচ্ছে তার কথা $ 
“নিশ্চয় আমি রোগাক্রান্ত” (সূরা আস-সাফফাত $ ৮৯) এবং তীর কথা, “বরং এদের 

এই প্রধান, সে-ই তো এটা করেছে” (সূরা: আল-আদ্বিয়া ৪ ৬৩)। আর ব্যক্তিগত ঘটনাটি 
হচ্ছে এই £ ইবন্লাহীম (আ) স্ত্রী সারাকে নিয়ে কোন এক অত্যাচারী শাসকের এলাকা 
সফর করছিলেন। তিনি এক স্থানে যাত্রাবিরতি করলেন। জনৈক সংবাদবাহক সেই 
যালিমের কাছে এসে বললো, .এ জায়গায় এক ব্যক্তি এক স্ত্রীসহ. আগমন করেছে, যে 
মানুষের মধ্যে সবচাইতে সুন্দরী ও সুশ্রী । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন ঃ সে (যালিম ব্যক্তি) ইবরাহীম (আ)-এর কাছে জানতে চেয়ে লোক পাঠালো যে, . 


www.pathagar.com 


তালাক ২৬৯ 


তার সঙ্গিনী মহিলাটি কে? তিনি বললেন, আমার বোন । যখন তিনি তার স্ত্রীর কাছে 
ফিরে গেলেন তর্খন তাকে বললেন, এঁ ব্যক্তি আমার কাছে তোমার পরিচয় জানতে 
চেয়েছে। আমি তাকে (যালিম লোকটিকে) জানিয়েছি যে, তুমি আমার বোন। ব্যাপারও 
তাই, কেননা বর্তমানে এ এলাকায় আমি ও তুমি ব্যতীত কোন মুসলমান নেই । 
প্রকৃতপক্ষে আল্লাহর কিতাব মোতাবেক (সমস্ত মুসলমান পরস্পর ভাইবোন বিধায়) তুমি 
আমার দীনি বোন। সুতরাং তার. কাছে আমার কথাকে মিথ্যা প্রমাণ করো না। রাবী 
এরপর পূর্ণ হাদীসটি বর্ণনা করেছেন। 

জানালেন, তিনি নিজেকে অসুস্থ বলে প্রকাশ করেছেন, কিন্তু এটা মিথ্যা ছিল না। কেননা তিনি “সাকীম” 
শব্দ ব্যবহার করেছেন, যার শাব্দিক অর্থ হচ্ছে অভ্যন্তরীণ অসুস্থতা ৷ অর্থাৎ মানসিকভাবে রোগগ্রস্ত। অপর 
দিকে নগরীর আবাল-বৃদ্ধা-বণিতা সে উৎসবে. চলে যাবার পর তিনি বুৎথানায় (ঠাকুরঘরে) প্রবেশ করে 
বড় একটি মূর্তির গলায় একটা কুঠার ঝুলিয়ে রেখে অবশিষ্ট মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে. রেখে দিলেন। 
লোকেরা ফিরে এসে এ ধ্বংসাত্মক কাজের জন্যে ইবরাহীমকে জিজ্ঞেস করলে, তিনি নির্দ্বিধায় বলেন, 
“তাদের বড়টাই এ কাজ করেছে।” এটাও মিথ্যা ছিল না, কেননা জ্ঞানে-গুণে স্বভাব-চরিত্রে তিনিই 
এটাকে ‘তাওরিয়া’ বলা হয়। এভাবে বলা জায়েয (অনু.)। 


YG all SE Le Ls ln lke CS _YY\Y 
[) Geer EEN 

02 ree D5 aa be GO 2 a be nl onl Cs 
El “eet 


a os SUL Ea HUE Sl Sant JG slo 


£A¢- ocean 


el Al AS JG al SON UG ea on LL 
tel bl EE GURL Le RS Cl ish ies HL sl 
i> Ce EAS al ig Ee Bs Lt bo 
Wied AAG ES eT NE EIS 


CS MERE ET CD UL ESS TE Les 


“ile “ “0 Asso ro ar 


dy da dt SS yal oly 5 RENIN 
eL AE BEE ETE EE 
dn Gur, Giclee GY sii iio, il 


www.pathagar.com 


২৭: সুনান আবু দাঁত 


hr দি AEs BRIG নৰা ১ দিল্ট- Fs FIT 
be  এমালচ A St Te Let iD (কত লি ফী 
eis, চো lt FUE Ug DES iby sl ir [2 se 


De FIRES নেক চডিছি লী মAৌড 9 Fates dB ‘মক ডে ০. দাৰ উচ, {টাদক১ £াত 

Se Srl ko len Gols 

BRD 

নদ নটা টি দচটা Bl slat নিন 
Ey SUPE VE tS OF EEE 


ঢাত । চাইল) ক্যাভ কাণীচার পাট ₹। ভিটে পিচিতিাভোত জ্যাক টাল কল St “চেউক চাতচাড় দাশ 
EET ETAL EELS 
| EJB FX FEFS FISD JUSTE, EF PFE BAF INE GE PE চি 
এন ভীত জচচ লজ্স কঠা [ত চতযাক এলত: ৮০১৪ত 


Ld En bes BE Ed Sec Hoa pa it oes ESAS 


wo Lal dl onl JF BPI ETE: চী? ডা Ct 
eS EY 


২২১৩ । সালামা ইবনে সাখর আল-বায়াদী (রা) থেকে বর্ণিত তিন্তি্লয়েণ চস 

এক ব্যক্তি যে নারীদের প্রতি এতো অধিক আসক্ত যে, অন্য কেউ অনুরূপ আসক্ত নয় । 
Rn Lys ef lai fn Bos NEB EEE Be Ge SN 
তত নৰ ভোর পর্যন্তও আমি সঙ্গমে লিপ্ত থাকবে । 
দিত ভৰা হওয়া হত্যা নগা জারি তৰি তার সাথে পর্ষহার'-করলাম'। ঠিক বরং 
ae on a oe nl = ন ও 


হয জে ও যয তপতে 


খটনা-অবতিত LC NY ত লে bite 


“চলো ।-তারা বললো, নট, আল্লাহ্র শপ্‌থ!- আমরা: 
যয হল শত ত কত ও মত শখ মল 
বল নল এ কতা নন তি দি হে সলা বতাহ 


সে কে কে দু'বার * বখোপকথন 1 
ডি ধ আমারি উপর প্রয়োগ প্রয়োগ করুন 


IR EEE SRO এনি 
মল চি ন ক হম ই শা 


বললেন ভাহলে একাধারে দুমাস রোযা-ফখো ॥তযে. বন্য; ও-রোযক-দরুমই। ভো 


www.pathagar.com 


জানাকচাাত দান £8১ 


চ্ষ্ণনণতী কিলা গড়েছি।চতিমিবলঙ্েননককান্ডয়াসকট ঘেজুর সাডিজন-ফিকরীনকে 
পাহাৰ" কে বদলেবসইলসার:কসম রি নাকে গতানহ রি করে 
চখারাররিুই জাই অমদ্পরািনি দাস টুমি ঘ্বাহকে রম্য পাত্রের) 
£পরীদাস কম চাতচ €গ্রডক “এক তয়াস্ককা'' গ্োনুর যাটজম সসিসকীসফে আহার কিরাত আর্াব্যা 
ক্মমলীটানকিক 30 তুয়ি/-ও১তডোমারানপরিবারস্থ সক্ষলে হস্তে সারে ।।ন্লোকটি বসলো) 
শৰময়পন্ধ আ্বািসআমামার স্রংডাগযর ॥লোকদেরু কাঁছেফিরে ঘসে বা্গলাম] অনস্নি তোমাদের কাছ 
দ্ৰ্ায়েছিডহনাপ্া ও ফলদ ব্যবছারআর নবী সান্পান্রাহ আলাইহি ওয়াসাল্লামের নিট 
মাখয়েছী-উদাধডো ।ও১উত্তফ ন্যরহারাব তিনি লআর্ঘীকে তোমাদের সাররা নহণ ক্কর্নীর 
'গায়ায়র্শদিিম়েছেন। ইরনুলনাসাণরা সতিরিতরী ই বক ইদরীসেকু 'কথা ধলেরছেনী থেবারীদী' 
লনি ফুৱাইকেরন্ঞরটিশামাতগাক্রড $১) ঢলা ঢাকাত সীর্লালাত জ্রাচাডাল সাক্ণচ 
সী ক চা লাও ৮! চক্াডাটে স১ পালত FE (FRESE go! ! দান্যলী 
RS oon ert eh Se PrllL RE 
‘Sith Fir i SHE tr Dr fo tt EG BEF 
I দত IESE (fF3FF) : OTE Fর্ক্ী ওরসিলী (চাস) সাচচত; 

Et SB SSE LY Pat fe SH pfs -boe 


de haces REIL Sl UES AG 


HAA Lb ভারী FES ভাচ্ড Cob 


(FD) ESI FES 
est REE 


DAS hs i ES < 


FETE a St 
ভ্বাণিচ ঢাল চুমা কাচ SRR Fy 5 (চন). El 
ল্ভাম, কমতি 3 Sots te Bel 
LE SOE FG SP le AUF TFBS DUS EF (6k 
LAE Te EE EE 

- ESL CE Sno Yeti sls 
ক্রাচাত ন্ক্চাচশিড ee EAE 2) NT নয লচ He 


ৰা 8 শাল চন্তকত "ই লচ কঠ (দ্য) 


২৬৪ খাইল সে ন ০) বলেন, আমার 
বামী আঙ্ষ ইবনুমসোসিত (সলা আসার ! ‘সাথে. খিহার ফরম, আমি 'রূসূলুন্পা 


www.pathagar.com 


২৭২ সুনান আবৃ দাউদ 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার নিকট অভিযোগ করলে তিনি তার 
(আমার স্বামীর) পক্ষ থেকে আমার সাথে বিতর্কে লিপ্ড হলেন এবং বললেন আল্লাহকে 
ভয় করো, সে তো তোমার চাচান্ন ছেলে। মহিলাটি বলেন, আমি সে. স্থান ত্যাগ না 
করতেই কুরআনের নিমোক্ত আয়াত নাযিল হলো $ “আল্লাহ নিশ্চয় শুনতে পেয়েছেন সেই 
মহিলার কথা, যে তার স্বামীর ব্যাপারে তোমার সাথে রিতর্কে লিপ্ত হয়েছে” (সূরা 
আল-মুজাদালা $ ১)-এর কাফফার (শেষ) পর্যন্ত নাযিল হলো । অতঃপর.তিনি বললেন £ 
সে একটি গোলাম আযাদ করবে । মহিলাটি বললেন, তার সে সাধ্য নেই । তিনি বললেন 
£ সে একাধারে দু'মাস রোযা রাখবে ৷ মহিলাটি বললো, হে আল্লাহর রাসূল! সে যে অতি 
বৃদ্ধ, রোযা রাখার সামর্থ্য তার নেই । তিনি .বললেন £ তাহলে সে অবশ্যই যাটজন 
নেই । মহিলাটি বলেন, এমন সময় এক ঝুড়ি খেজুর (খুরমা) সেখানে আনীত হলো । 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদয় খেজুর সদাকা করার জন্য তাকে দিয়ে 
দিলেন। (মহিলাটি বলেন) আমি বললাম, হে আল্লাহর রাসূল! এ পরিমাণ আর এক ঝুড়ি 
দ্বারা আমি তার সাহায্য করবো । তিনি বললেন ঃ অবশ্য এটা তোমার বদান্যতা ৷ যাও, 
এর দ্বারা তার পক্ষ থেকে তুমি ষযাটজন মিসকীনকে আহার করাও এবং তোমার চাচাতো 
ভাইয়ের (স্বামীর) নিকট ফিরে যাও । (বর্ণনাকারী) ইয়াহইয়া ইবনে আদাম বলেন, ষাট 
সাতে এক আরাক হয়। ইমাম আবু দাউদ (র) বলেন, মহিলাটি তার স্বামীর নির্দেশ 
ব্যতিরেকেই তার পক্ষ থেকে কাফফারা আদায় করে দিয়েছে। আবু দাউদ (র) আরো 
বলেন, আওস (রা) ছিলেন উবাদা ইবনুস সামিত (রা)-র ভাই । 


lS LY PALE CES bh al Cie rye 
Iie si! ml oe lin Gis. ll te 
i JG. CLo 25 Lat USE GIANG UGS YTS sll 


eee Le oe 


Hl LS Si bn ol lias sls 
২২১৫ । ইবনে ইসহাক (র) থেকে এই সনদসূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত 
হয়েছে। এই সূত্রে আরো আছে; আরাক হলো ওজনে তিরিশ সা*-এর সমান । আবু দাউদ 
(র) বলেন, হাদীসটি ইয়াহইয়া ইবনে আদামের বর্ণিত হাদীসের চেয়ে অধিক সহীহ । 
ual G8 is Gils SL Ets ell So mgs SIA NNN 
Cla pie LS HL SC GOAN ci UG nA tie LL 
২২১৬ । আবু সালামা ইবনে আবদুর রহমান (র) থেকে বর্ণিত । তিনি বলেছেন, আরাক 
“‘যানবীল’ (থলে) কে বলা হয়, যাতে পনের সা' পরিমাণ সামাই হয়।. 


“fee 


FEO nl al As foe EEG [aE al Gia YYW 


www.pathagar.com 


তালাক ২৭৩ 


lit ls 3 SUL bn EAH 52 8 bs Sl 2 1223 
sla eS Pe oH UE SO CIE BO 


LYS. lie: SS UL le pie Lak be CoE 9 2 
dt Le Ue US Ll bay ie D3 ae shot Uy 


ona 208 oe oer 


aly sid Ly le 


২২১৭ । সুলায়মান ইবনে ইয়াসার (র) থেকে উক্ত হাদীসটি এভাবে বর্ণিত হয়েছে, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খেজুর এলো । তিনি সমুদয় 
খেজুর উক্ত ব্যক্তিকে দিলেন যার পরিমাণ ছিলো প্রায়. পনের সা*। তিনি বললেন £ এগুলো 
সদাকা করে দাও। সে বললো, হে আল্লাহর রাসূল! আমার ও আমার পরিবারের 
লোকদের চাইতে অধিক অভাবী লোক কে? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন £ যাও, তুমি ও তোমার পরিবারের লোকেরা তা ভোগ করো। 
dol Grad ss 2 as se Sf IS 1 UL ~YYMA 
Al, rl bs He CHS oly ELD Er tie 
ETE EEE f sce le’ bl alia oy Ue 
slay 3919 yal JG. Ec ni POT pat in LUe yi 
LL ELA Sal Mia 0 Jal Se Gag Utsl Y ol 

el of lbs 2 A oe sy CSIs 
২২১৮ ৷ ইমাম আবু দাউদ (র) মুহাম্মাদ ইবনে ওয়াধীর আল-মিসরী থেকে উনাদা 
ইবনুস সামিতের ভাই আওুস (রা) থেকে বর্ণনা করেন যে, ষাটজন মিসকীনকে আহার 
করানোর জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ব্যক্তিকে পনের সা‘ যব 
প্রদান করেছেন। আবার আবু দাউদ (র) বলেন, বর্ণনাকারী ‘আতা’র সাথে আওসের 
সাক্ষাৎ হয়নি । কেননা ‘আওস’ (রা) ছিলেন একজন বদরী সাহাবী, যিনি অনেক আগেই 
মৃত্যুবরণ করেছেন। সুতরাং এ হাদীসটি মুরসাল। ' 


“ees 


ye nm pli be LS Gis Tell 2 Gis -vv\a 
51 LEG oN, SET ela Org AEE en Ol 

bl Lk cused Jl Slat on Alb Cd 4 
২২১৯ । হিশাম ইবনে উরওয়া (র) থেকে বর্ণিত, জামীলা ছিলেন আওস ইবনুস 


www.pathagar.com 


২৭৪ সুনান আৰু দাউদ 


সামিতের স্ত্রী। আর. আওস (রা) ছিলেন অধিক সংগমে সক্ষম পুরুষ । এক সময় তার এ 
be LY SLs LSS Ln A Naas ah Asn 
Lis Lalli os ae Li eb ols CELL vy. 
CES EA LIS TE SR 

Alli ie 
২২২০ ৷ আয়েশা (রা) থেকেও এই সনদসৃত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত আছে। 


Ed # “es পুহ z 


Gis sli Gis lili Kell GEL Gia -vYYY\ 


eee oe “afore @ 


UG CS Sl ASS TEs be BOB 


SE El Gls le tn La ill SAC 
lac JUG all all A a IGE Lull 


ie se ES 
২২২১ ইকরিমা (র) থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে যিহার করে তার 
কাফফারা আদায় করার পূর্বেই সহবাসে লিপ্ত হয়। সে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের.নিকট এসে তাকে এ ঘটনা বর্ণনা করলো । তিনি তাকে জিজ্ঞেস করলেন $ 
কিসে তোমাকে এ কাজে লিপ্ত করেছে? সে বললো, চাদের আলোয় আমি তার উভয় 
উরুর সৌন্দর্য দেখে ফেলেছিলাম । তিনি বললেন £ তোমার যিহারের কাফফারা আদায় না 
করা পর্যন্ত তার থেকে সরে থাকো । 
AGE pe lie LU CBD LAT GED Yvvy 
od UL Fi SA So gra DAs SS ul Lake be SU 


A bi al lr cle ly Lait 5 Ge Ly ail 
২২২২ । ইকরিমা (র) থেকে বর্ণিত । এক ব্যক্তি তার স্ত্রীর সাথে যিহার করলো। সে 
চাদের আলোয় তার (স্ত্রীর) উরুর চাকচিক্য দেখতে পেয়ে (কামোদ্দীপিত হয়ে) তার 
সাথে সহবাস করে। অতঃপর সে নবী (সা)-এর নিকট এলে তিনি তাকে কাফ্ফারা 
আদায়ের নির্দেশ দেন। 


fol iH to REFS EC ell GED Cl JL GSD -vvvy 
Ee Sl tl da Ll of nls pl ge Lake be 


#0 Ore 


‘lll 42 MS 


www.pathagar.com 


তালাক ২৭৫ 


২২২৩ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
থেকে অনুরূপই বর্ণনা করেছেন, তবে তিনি উরু" কথাটি উল্লেখ করেননি । 


Gis tian SEE os yall Mae Sl Lally ORL vv 
(«HE «ale Laila ake be Sia BS UC 
২২২৪ ৷ ইকরিমা.(র) থেকে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 
সুফিয়ানের বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। 


Gsicwn— Le a CR Lg 395 2l JU -YYvo 
ds all ip Sas LUN nm Al Sa JE aie 
GS UG Ss 0 NA PES U1 2 UG mle Ol 
Sl tr tapi OR Dil D2 pl Dante Be nna bl IPI 

as cle i La aloe ne lie 
২২২৫ ৷ আল-হাকাম হাকাম ইবনে আৰান (র) থেকে এই সনদসূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ 
বর্ণিত । রাবী এই সনদসূত্রে ইবনে আব্বাস (রা)-র উল্লেখ করেননি । আবু দাউদ (র) 
ইবনে মূসা-মা‘মার-আল-হাকাম ইবনে আবান-ইকরিমা-ইবনে আব্বাস (রা)-নবী (সা) 
সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত । . 


pl aol 
অনুচ্ছেদ-১৮ £ খোলা‘র বর্ণনা 


CN Gis Pr nll Lia -YYYN 
La dS UG UG SO 2 CLI ble Lis 

Ue MLA Al CE di Gb 235 IC si CL 
EEL 

২২২৬ । ছাওবান (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লাম বলেছেন £ যে কোন নারী কোনরূপ অভিযোগ ব্যতীত তার স্বামীর নিকট 
তালাক দাবি করলে তার জন্য বেহেশতের সুগন্ধও হারাম হয়ে যায় । 


www.pathagar.com 


২৭৬ সুনান আবু দাউদ 


£৫০৪ ০ 


Si yan oe a La os S22 Se UL ye nll CELL xv 
REE ERE Wl BUI 2 Sam O22 Al spe 
lil US SUAS on till ea EELS ESE UT Lai) 
Le Ju Si > 2 Spal AEA LS old de 
sips le dil du Jr JU bill 4 0 
৮৩০০৬৯১ Gly GALLIC Fla 
dn Le di UY YG ois 3 cl 0 Cl as 


“see eee পণ er 


5৬ eo CEE SEV CU ESS s Le 


i dit Yay UG issie lhl Ck dy CLs cdg 
Se i Ue EU Ue ES moot, cle didi 


Uti 
২২২৭ ৷ হাবীবা বিনতে -সাহল আল-আনসারিয়া (রা) থেকে বর্ণিত । তিনি সাবিত ইবনে 
কায়েস ইবনে শাশ্মাস (রা)-র বিবাহ বন্ধনে ছিলেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামায: পড়তে যাওয়ার পথে সাহলের কন্যা হাবীবাকে 
ভোরের অন্ধকারে তীর ঘরের দরজায় দেখতে পেলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ৪ ইনি কে? তিনি বললেন, আমি সাহলের কন্যা হাবীবা। 
তিনি জিজ্ঞেস করলেন £ তোমার কি হয়েছে? মহিলাটি উত্তর দিলেন, (তার স্বামী) 
সাবিত ইবনে কায়েসের সাথে ও আমার সাথে আর মিলমিশ হবে না। যখন সাবিত 
ইবনে কায়েস আসলেন, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন $ 
এই যে সাহলের কন্যা হাবীবা। অতঃপর মহিলাটি তার বিরুদ্ধে যত অভিযোগ ছিলো তা 
তুলে ধরলেন হাবীবা এ কথাও বললেন, হে আল্লাহর রাসূল! তিনি (স্বামী) আমাকে যা 
কিছু দিয়েছেন সমুদয় আমার কাছে মওজুদ আছে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম সাবিত ইবনে কায়েসকে বললেন ঃ£ তুমি যা কিছু তাকে দিয়েছো তা গ্রহণ 
করো । অতএব তিনি স্ত্রী থেকে তা ফেরৎ নিলেন এবং মহিলাটি তার আপনজনদের 
নিকট চলে গেলেন। 


enc Be "28" “od seg 


sre 2 dl ie pale Hl CSS a 2 Loe LS - —-YYYA 
DADE zl or de bei: esl gree KALE 


ME EEE CLE 0G 


www.pathagar.com 


তালাক ২৭৭ 


rl ES Gl niall Wl ile i hal 
JEG UUs ML AL LEYLA ld le 
Ee ETAL ELGG EE JE IS ELS las 

Oks Gis Cai Ly cle tl La YEG Gs C2 
২২২৮ । আয়েশা (রা) থেকে বর্ণিত । সাহলের কন্যা হাবীবা (রা) সাবিত ইবনে কায়েস 
ইবনে শাশ্মাসের বিবাহে আবদ্ধ ছিলেন। তিনি তাকে (হাবীবাকে) প্রহার করলে তার 
(শরীরের) কোন এক অঙ্গ ভেঙ্গে গেলো তাই তিনি সুবহে সাদেকের পর নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তীর স্বামীর বিরুদ্ধে নালিশ করলেন। অতঃপর নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিতকে ডেকে এনে বললেন ঃ তুমি তাকে (স্ত্রীকে) যা 
কিছু মাল-সম্পদ প্রদান করেছো, তার কিছু অংশ ফেরত নিয়ে তাকে তালাক দাও । তিনি 
বললেন, হে আল্লাহর রাসূল! তা ফেরত নেয়া কি সংগত হবে? তিনি বললেনঃ হী! সে 
বললো, আমি তাকে মোহরানা বাবদ দু'টি বাগিচা দিয়েছি এবং সেগুলো তার দখলে 
রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন. ঃ তুমি বাগিচা দু'টি নিয়ে নাও এবং 
তাকে বিচ্ছেদ করে দাও । সুতরাং তিনি তাই করলেন। 


secs 55 ‘fe ‘4 e ‘ o- song 3 456 খখশখণ 
| fs » { ত + 2 
2 A Sas Jl fa. 2 >" 
ee ee Ld feof sos 


Ld eo 7 [] Ed “oe oe হি i A 48081৭59 


Cd [ Lt [ A EAE 


গছ 


Li ti CALS ati oh cali HALL mle nl oe Lake 
al- 8 oc eae a Ee ee 2° পণ ০ ecco ab + 
lias sls lJ Lai sels ile dl le 
2 0 [) eo [ ee oe “oe or afl foc Bore BUA 
GaSe oe sls 2 JS LE A 8 SAT se ol95 il 
treo eg + or sb « ? e 
Sura ls ale dl be dl oye 
২২২৯ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । সাবিত ইবনে কায়েস (রা)-র স্ত্রী তার 
নিকট থেকে খোলা‘ তালাক নিলেন। নবী সাল্লান্পাছ আলাইহি ওয়াসাল্লাম তার 
ইদ্দাতকাল নির্ধারণ করলেন এক হায়েয । আৰু দাউদ (র) বলেন, এই হাদীস বর্ণনা 
করেছেন আবদুর রায্যাক-মা‘মার- আমর ইবনে মুসলিম-ইকরিমা (র)-নবী (সা) 
সূত্রে মুরসালরূপে । 
CP CERO Ke EET ERO EEE UTE 
hs FEET 


www.pathagar.com 


২৭৮ সুনান আবু দাউদ 


২২৩০ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত তিনি বলেন, খোলা‘ তালাকপ্রাপ্তার ইদ্দাতকাল 
হলো এক হায়েয । 

Ae a SS AS 5 GS KL aol 

অনুচ্ছেদ-১৯ $ স্বাধীন অথবা গোলামের বিবাহাধীন দাসী দাসত্বমুক্ত হলে 

be eli UG Le SLs BSE ell on oS CSL _xvY)\ 
cil dt Uy G UGG LL DE EL Bf le ol oe Lake 


dt abt CL ade tt a dl YT UG Ce 


ee. 


¥ UG whi Lal di Us GIG dads ls ey SU 
i ECO Ji e35 le Yes Lnyas LEG ALS C1 CS 
A PR SA OE TAA A 


২২৩১ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত ৷ মুগীস, একজন গোলাম ছিলেন। তিনি 
বললেন, হে আল্লাহর রাসূল! আমার জন্য তার (বারীরার) কাছে অনুগ্রহপূর্বক সুপারিশ 
করুন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন $ হে বারীরা! আল্লাহকে ভয় 
করো। কেননা সে (মুগীস) তোমার স্বামী এবং তোমার সন্তানের পিতা। সে জিজ্ঞেস 
করলো, হে আল্লাহর রাসূল! এটা কি আমার প্রতি আপনার নির্দেশ? তিনি বললেন ঃ না, 
বরং আমি একজন সুপারিশকারী মাত্র । ওদিকে মুগীস কাঁদছে আর তার পিছে পিছে 
ছুটছে, চোখের পানিতে তার চোয়াল পর্যন্ত সিক্ত হয়ে গড়িয়ে পড়ছে। এ দৃশ্য দেখে 
রাসূলুন্মাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস (রা)-কে বললেন £ হে আব্বাস! 
বারীরার প্রতি মুগীসের ভালোবাসা, আর মুগীসের প্রতি তার (বারীরার) উপেক্ষা কতই 
না আশ্চৰ্যজনক! 

টীকা £ মুগীস যেমন ক্রীতদাস ছিলেন, বারীরা ছিলেন ক্রীতদাসী । হযরত আয়েশা (রা) বারীরাকে ক্রয় 
করে আযাদ করে দেন। ফলে তিনি বিবাহ বন্ধন ছিন্ন করার অধিকার লাভ করেন। ইমাম নববী (র) 
বলেন, এ বিষয়ে উম্মাতের এক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে, যদি কোন ক্রীতদাসীকে সম্পূর্ণ আযাদ করে 
দেয়া হয় এবং তখন তার স্বামী যদি ক্রীতদাস থাকে, তাহলে সে বিবাহ বন্ধন ছিন্ন করা বা বহাল রাখার 
অধিকারী হয়। কিন্তু স্বামী যদি আযাদ হয় তাহলে ইমাম মালেক, শাফিয়ী ও অধিকাংশ মনীধীর মতে 
বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার অধিকার তার থাকবে না। তবে ইমাম আরু হানীফার মতে এ ক্ষেত্রেও তার 
FLAS 363 


y ENE 


EA Gis : ole PEE 4 J anos GEL -xvvy 


El Cet CS F RO 


www.pathagar.com 


তালাক ২৭৯ 


২২৩২ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । বারীরার স্বামী ছিলেন একজন কালো বর্ণের 
ক্রীতদাস । তার নাম ছিলো মুগীস ৷ বারীরা আযাদ হবার পর এ স্বামী গ্রহণ করা বা না 
করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এখতিয়ার দিয়ে ইদ্দাত পালন 
করার নির্দেশ দিয়েছিলেন। 


tye on plan be 2 Gist ln oli EAA -YYাঁ 
Gai Ine 235 UE IG Tn Lob i Lilo te Col Se 

ULE I 8s Gai EEG Ly ol dn La ttl 
২২৩৩ ৷ আয়েশা (রা) থেকে বারীরার ঘটনা প্রসঙ্গে বর্ণিত । তিনি বলেছেন, তার স্বামী 
ছিলো ক্রীতদাস । তাই নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বামীর ব্যাপারে 
এখতিয়ার দিয়েছিলেন। ফলে সেও এখতিয়ার প্রয়োগ করে নিজেকে তার (স্বামী) থেকে 
বিছিন্ন করে নিয়েছে। যদি সে (স্বামী) আযাদ হতো তাহলে তাকে এখতিয়ার দেয়া হতো 
না বা তার এখতিয়ার থাকতো না। 


2b BR 0 ee BE HE AEE 


Leos #0 


ests ble tb 
uss le lle x LS Fn bl LsLe e 


Jue 23) 
২২৩৪ । আয়েশা (রা) থেকে বর্ণিত বারীরাকে (স্বামীর ব্যাপারে) নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এখতিয়ার দিয়েছিলেন । তার স্বামী ছিলো ক্রীতদাস। 


1A GE YG Ll 
অনুচ্ছেদ-২০ £ যিনি বলেছেন, সে (বারীরার স্বামী) ছিলো আযাদ 
LS EUS 
EAS Ul ii > > LE Tn E35 ol Lisle Le EE 
AK 1K Ud bls Lo 4 bili C ili 


২২৩৫ ৷ আয়েশা (রা) থেকে বর্ণিত । যখন বারীরাকে আযাদ করে দেয়া হয় তখন তার 
স্বামী ছিলো আযাদ এবং তাকে (স্বামীর ব্যাপারে) এখতিয়ার দেয়া হয়েছে এবং সে 
বলেছে, তার সাথে বসবাস করার আমার কোন আকর্ষণ নেই, যদিও আমাকে এতো 
এতো কিছু দেয়া হয়। 


www.pathagar.com 


২৮০ সুনান আবূ দাউদ 


| 
“aoe #e 


SUSI IEG 2 Sb 
অনুচ্ছেদ-২১ £ কোন্‌ সময় ্বতডার এখতিয়ার বহাল থাকে? 


EL ELD SAE 2 all Le GELS yr 
Mle ull toes bs aloe Tl om aa ye Ll ol 
Fh IN Eb) EEE GEE 
NT OLS Lil JY aie ails Lie AS Sie 1 

UGS SG Li 5 UGS AAT TE 
২২৩৬ ৷ আয়েশা (রা) থেকে বর্ণিত । বারীরাকে যখন আযাদ করা হয় তখন সে আবু 
আহমাদ পরিবারের ক্রীতদাস মুগীসের বিবাহ বন্ধনে ছিলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাছ 
আলাইহি ওয়াসাল্লাম তাকে (বর্তমান স্বামীর ব্যাপারে) এখতিয়ার দিয়েছিলেন, আর 
তাকে এটাও বলেছিলেন ৪ যদি তোমার স্বামী তোমার সাথে সঙ্গম করে তাহলে তোমার 
এখতিয়ার বহাল থাকবে না। 


Sl LS JA bo ol 5 EL A LL 
অনুচ্ছেদ-২২ $ দু'জন দাস-দাসী একই সাথে দাসত্বমুক্ত হলে তার স্ত্রীর 
এখতিয়ার থাকবে কিনা? 


480+ ০4 “ feos oe 


Bt BT HELE BFA 


o- #0 LM EAE ed fo ww 


onl Sad Alei de GELS all en de 
EE EE A Ul Las be polit ps ne 


eee 


ul Gal ws be Ls le WAT lle Ci UG Es 
Le Ae WH IST Las UG al i JG Ts 

le 
২২৩৭ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি এমন দু'জন দাস-দাসীকে দাসত্মুক্ত করার 
ইচ্ছা করলেন, যে দাসীর স্বামী আছে। (বর্ণনাকারী) কাসেম বলেন, তিনি নবী সাল্লাল্লাহু 


আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি নারীর পূর্বে পুরুষটিকে দাসত্বমুক্ত করার 
পরামর্শ দিয়েছেন। 


www.pathagar.com 


তালাক ২৮১ 


2s lL HHL 
সজা $ স্বামী-স্ত্রী দু'জনের একজন ইসলাম গহণ. করলে 


Lop ot 


be Lal oe SY Gis Lot lo PR EAE YYYA 
OO Li 2 2) bln orl oe ake oe Js 
2 Ln CALs A BEALE EE Cl La DIES 
le Aa xe SALLE 5 Yt dl ys LUG 
২২৩৮ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের জীবদ্দশায় মুসলমান হয়ে আসলো, অতঃপর তার স্ত্রীও ইসলাম গ্রহণ করে 
আসলো । সে বললো, ইয়া রাসূলাল্লাহ! নিশ্চয় সে আমার সাথে ইসলাম গ্রহণ করেছে। 
সুতরাং তিনি স্ত্রীটিকে তার কাছে ফিরিয়ে দিলেন। 


“soso e+ 


HALO 0 EE 4G OE HEL 
AS Si esa le dr oe dS 
ELLIS ky dt Tl CULL : Ls le ll si 
bails ile yt La Ys ey ili cb Sealey 

SN 235 A OLS 35 G25 
২২৩৯ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, জনৈক নারী রাসূলুন্মাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলাম গ্রহণ করে মদীনায় এসে এক ব্যক্তির 
সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। পরে তার (প্রাক্তন) স্বামী নবী সাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে এসে বললো, হে আল্লাহর রাসূল! আমি অবশ্যই ইসলাম গ্রহণ 
করেছি এবং সে আমার ইসলাম গ্রহণ সম্বন্ধে জ্ঞাত ছিল। (তার কথা শুনে) রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত মহিলাটিকে দ্বিতীয় স্বামী থেকে ফেরত নিয়ে প্রথম 
স্বামীর কাছে সোপর্দ করলেন। 


#60 ez §-2 


Aix, LL HL BUST le SE 2 ALCL 
অনুচ্ছেদ-২৪ $ স্্রীর পরে স্বারী ইসলাম গ্রহণ করলে, তখন এ স্ত্রী কবে নাগাদ 
তার কাছে ফেরত যাবে 


#09 


SEL CECE SE EC os 


www.pathagar.com 


২৮২ সুনান আবূ দাউদ 

as-oheee 158" 8% tee toes 8 £8" 
CUT STS fe CH EO 
Ll nl 2 ele AN GES le 0 JE 
USS UG nls pil pe Lake be lal os Ll be 
pe pet a OL SD SY AL a0 NAAT halen 


2 Aah MEE ENA? REA 


eree [) Sor 


A br ae 
২২৪০ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম তার কন্যা যয়নাবকে প্রথম (আকদ) বিবাহের ভিত্তিতেই আবুল আসের নিকট 
ফেরত দিয়েছেন এবং নতুনভাবে কোন কিছু আরোপ করেননি । বর্ণনাকারী মুহাম্মাদ ইবনে 
আমর তার হাদীসে বলেছেন, ছয় বছর পর এবং হুসাইন ইবনে আলী বলেছেন, দুই বছর পর । 
OEE rol oe kl sls ies il oo ol 
অনুচ্ছেদ-২৫ ঃ কোন ব্যক্তি চারের অধিক স্ত্রী বা দুই বোন স্ত্রী থাকা অবস্থায় 
ইসলাম গহণ করলে 


rece ie 8 ot 248০ 


GSI or mAs linc min Gis ue GSD TYE) 


2 Salle Jill on Las te ld ol onl oe iin 
ies calf UG srl Cay Uy yee ol Se UG ui 


JUL st tt he ttl WS EELS UG As SUS 
iI ioe iL sled lal 
Sd MS LS Gis allo ale bie 
ya ia al Dl ani JUG i 2 SI LE Sl on 


“Lee + 8 Ls 


Sl mi i Spall 
২২৪১ হারিস ইবনে কায়েস ইবনে উমাইর আল-আসাদী (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন, আমি ইসলাম গ্রহণ করার প্রাক্কালে আমার আটজন স্ত্রী ছিলো । আমি তা নবী 
সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি বলেন ঃ£ তাদের যে কোন চারজনকে 
বেছে নাও। হুশাইম থেকে এ হাদীসে হারিস ইবনে কায়েসের স্থানে ‘কায়েস ইবনে 
হারিস' বর্ণিত হয়েছে। আহমাদ ইবনে ইবরাহীম বলেন, ‘কায়েস ইবনে হারিস’ হওয়াটাই 
সহীহ ও সঠিক । 


www.pathagar.com 


তালাক ২৮৩ 


sel al ie KG Gis call on al LIA -YYEY 
milan be sd Sl nl oe IEE 02 es Coe LB 


LEAL Rd or ee coe 


elias SO cys mi Cre JS yall 
২২৪২ । কায়েস ইবনুল হারিস (রা) থেকে এই সনদসূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। 


JG nl be m2 nn AY Gis os 2 2 Lin -Yvty 
« EEE NEE EL EA) ees ee 
HT SENET UES APES YY ICC CSU) HSER CFSE EU 
ba 0 ng APES CET 

it Li sib JG GS AS cl it dll Jy 
ET Da SS Hae NEE 
আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি ইসলাম গ্রহণ করেছি এবং আমার বিবাহে দুই 
বোন রয়েছে। তিনি বলেন ঃ তাদের উভয়ের যে কোন একজনকে তোমার ইচ্ছামত 
তালাক দাও । 
#-/0 # of, 0 “+0 


doll Ls nl aii 13 5 
অনুচ্ছেদ-২৬ ঃ পিতা-মাতার যে কোন একজন মুসলমান হলে সন্তান কে পাবে? 


SE OA AT 0 2 CED -YYEE 
20 « ‘ “ete eee « “0 “ee # eo 
dl Ll ol on pl) 2 be fl Srl as 2 Sl 


|] 
ese ee edge ore Be 


elias ale dl Le SSG Ls lll ly 
ule TS UE yl El UO Cos Hf phd hs 

2 “6 oer 2 i 
i ify Lal smi MH JIG, Le Gal silly ode dl 


FART i EET Gayest JG ps Ct 


£53 $6 Pe 


LLG Gl dl Call IOS sal Mi se cle “di 


২২৪৪ । রাফে' ইবনে সিনান (রা) থেকে বর্ণিত । তিনি ইসলাম গ্রহণ করেন, কিন্তু তার 
স্ত্রী ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে। অতঃপর মহিলাটি নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট এসে বললো, এটি আমার কন্যা এবং সে এখনও দুগ্ধপোষ্য অথবা এ 
জাতীয় কোন শব্দ বলেছেন। অপরদিকে রাফে' (রা) বললেন, এটি আমার কন্যা । নবী 


www.pathagar.com 


২৮৪ সুনান আবু দাউদ 


সান্মাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম রাফে'কে বললেন ঃ তুমি এক পাশে বসো এবং 
মহিলাটিকেও বললেন ঃ তুমিও অপর পাশে বসো । আর মেয়েটিকে তিনি তাদের উভয়ের 
মধ্যখানে বসিয়ে দিয়ে বললেন £ এবার তোমরা উভয়ে তাকে ডাকো ৷ মেয়েটি তার 
মায়ের দিকেই ঝুঁকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'আ করে বললেন $ ‘হে 
আল্লাহ! কন্যাটিকে সঠিক পথ দেখাও’ এরপর সে তার পিতার দিকে ঝুঁকে পড়লো। 
তাই সে তাকে নিয়ে গেলো। 


sbi art 
অনুচ্ছেদ-২৭ চিল জা তেতিয়া ত বধ হর 


EE) #06 


ol oe ULL be EDEL 0S LEC as 
ec suc cost “ero 
Hl ie LLL Gall i Ui Sl 


ani if ale L UU Gre os pale ALG dl 


bd score er fli lik, ae eae ee 


Gud lais x6 Shi Ef 2 fl oe 12 
Le UL be Hy le tt ie dt Yes tale 
clei Le YL GL ol EN 


| 
ese ee we 0g + 
] 


Ee REE ERE CE tt hee Ee 
MEE OTE TE FR ule nt 


6° "e,°6° fos ee er 


UL ath tn dG i bats Lt 


EON STL: ie Ls dl 
as Hs ale tr le UG Of SD ie U3 


HS ll Le 9 ES EAN UG LUG ml Loy 


Ude চা eee [) VEN EEE 


dete oe EE ED i Er ER 
EE TE NACE NEO 
CALs Li tl lil Uys Ue E034 aie UU 


www.pathagar.com 


তালাক ২৮৫ 


AIG Ls le dl de al bl LS ES ye 
২২৪৫ ৷ ইবনে শিহাব (র) থেকে বর্ণিত । সাহল ইবনে সা'দ আস-সায়েদী (রা) তাকে 
অবহিত করেছেন যে, উয়াইমের ইবনে আশকার আল-আজলানী (রা) আসেম ইবনে 
আদী (রা)-কে এসে বললেন, হে আসেম! তুমি কী বলো যদি কোন ব্যক্তি নিজ স্ত্রীর 
সাথে অন্য কোন লোককে পায়, তবে সে কি তাকে হত্যা করবে এবং তোমরা তাকে 
হত্যা করবে অথবা সে কী করবে? হে আসেম! আমার এ ব্যাপারটা তুমি রাসুলুল্লাহ 
সান্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো । আসেম (রা) এ সম্পর্কে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন । কিন্তু বিষয়টিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করলেন এবং অশোভন মনে করলেন । আসেম (রা) 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা শুনলেন তাতে তার মনেও ব্যথা 
পেলেন। আসেম (রা) তার বাড়ি ফিরলে উয়াইমের (রা) এসে জিজ্ঞেস করলেন, হে 
আসেম! রাসূলুল্লাহ সাল্মান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বলেছেন? আসেম 
বললেন, তুমি আমাকে খুব একটা ভালো কাজ দাওনি। আমি তোমার ব্যাপারে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি তা অপছন্দ করেন। তখন 
উয়াইমের (রা) আল্লাহর শপথ করে বললেন, আমি এ সম্পর্কে তাকে জিজ্ঞেস না করে 
ক্ষান্ত হবো না । এই বলে উয়াইমের (রা) উঠে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসান্মামের কাছে এসে উপস্থিত হলেন, তখন তিনি চতুর্দিক থেকে লোকজন 
পরিবেষ্টিত ছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আপনি কি বলেন, যদি কোন 
ব্যক্তি নিজ স্ত্রীর সাথে অন্য পুরুষকে পায় তবে সে কি তাকে হত্যা করবে? অতঃপর 
আপনারা তাকে হত্যা করবেন অথবা সে কী করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন £ তোমার ও তোমার সঙ্গিনীর ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। যাও, 
তাকে নিয়ে এসো! সাহল (রা) বলেন, তারা এসে উভয়ে লি‘আন করলো । এসময় আমি 
অন্যান্য লোকের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত 
ছিলাম । তারা লি‘আন থেকে অবসর হলে উয়াইমের (রা) বললেন, হে আল্লাহর রাসূল! 
এরপর আমি যদি তাকে স্ত্রী হিসাবে রাখি তাহলে আমি মিথ্যা বলেছি বলেই প্রমাণ হবে। 
অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেয়ার পূর্বেই তিনি তাকে তিন 
তালাক দিলেন। ইবনে শিহাব (র) বলেন, তখন থেকে লি‘আনকারীদের জন্য এটাই 
বিধিবদ্ধ নিয়ম হয়ে গেলো । 

টীকা £ স্বামী যদি স্ত্রীর উপর ‘যেনার' অভিযোগ আনে অথবা সন্তানকে এই বলে অস্বীকার করে যে, এ 
সম্ভান তার গুরসজাত নয়, অথচ এ দাবির পক্ষে কোন সাক্ষ্য-প্রমাণও নেই ৷ অপর দিকে স্ত্রীও যদি এ 
অভিযোগ অস্বীকার করে, এ অবস্থায় স্বামী-স্ত্রী উভয়কে নিজ নিজ দাবির সমর্থনে বিচারকের সামনে 
“বিশেষ পদ্ধতিতে’ শপথ করতে হয়। এ শপথকে ফিক্‌হের পরিভাষায় লি'আন বা অভিশাপযুক্ত শপথ 
বলে। কুরআনের বাণী 8 31 1 91 LEE MA SED I Ma Oe lly 


www.pathagar.com 


২৮৬ সুনান আবূ দাউদ 


এ আয়াতগুলোতে অভিযোগ নিষ্পত্তির যে পদ্ধতি পেশ করা হয়েছে ইসলামী আইনের পরিভাষায় তাকে 
লি‘আন বলা হয়। 

লি‘আন করার পর বৈবাহিক সম্পর্কের পরিণতি কি হবে তা নিয়ে মতভেদ আছে । ইমাম শাফিঈর মতে, 
স্বামী যে মুহূর্তে লি'আন করা শেষ করবে, ঠিক তখনই বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাবে। চাই স্ত্রী লিআন 
করুক আর নাই করুক, তালাক দিতে হবে না। ইমাম মালিকের মতে স্বামী-স্ত্রী উভয়ের লি‘আন করা 
শেষ হলে বিবাহ বিচ্ছেদ হবে। ইমাম আবু হ্থানীফা ও তীর সঙ্গীদের মতে কেবলমাত্র লি‘আন দ্বারা বিবাহ 
বিচ্ছেদ হয় না। বরং আদালত কর্তৃক বিচ্ছেদ করলেই বিচ্ছেদ হয়। তবে স্বামী নিজে তালাক দিলেই 
উত্তম । অন্যথায় বিচারক উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘোষণা করবেন । 

ইমাম মালিক, আবু ইউসুফ, শাফিঈ ও আহমাদের মতে, যে স্বামী-স্ত্রী লি'আনের কারণে বিচ্ছিন্ন হয়েছে 
তারা চিরদিনের জন্য পরস্পরের প্রতি হারাম থাকবে। কোন অবস্থাতেই তারা পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ 
হতে চাইলেও পারবে না। ইমাম আবু হানীফা ও মুহাম্মাদ (র) বলেন, স্বামী যদি নিজের অভিযোগকে 
মিথ্যা বলে স্বীকার করে নেয় এবং এ মিথ্যা অপবাদের শাস্তিভোগ করে, তাহলে পুনরায় তারা বিবাহ 
বন্ধনে আবদ্ধ হতে পারে, অন্যথায় পুনর্বার দাম্পত্য সম্পর্ক স্থাপন করা হারাম (অনু.)। 


NLA 


LL Loe GES C2 On Palle Gis YEN 
oll oe Im mle SD Gl Ons Se te 

EE Ue Hall slat tsie ov pal YU Ln cl ha 
২২৪৬ । আব্বাস ইবনে সাহল (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু 


আলাইহি ওয়াসাল্লাম (উয়াইমেরের ঘটনায়) আসেম ইবনে, আদী (রা)-কে বললেন £ 
তুমি মহিলাকে সন্তান প্রসবকাল পর্যন্ত নিজের কাছে রাখো । 


«2 feof eo 


oe in El AY onl Gis lao sl Gis -YYEéV 
ON (Rom A EELS ot CR RE td 


পণ «= 


cl Ales ISG Wl RR 0 
২২৪৭ । সাহল ইবনে সা‘দ আস-সায়েদী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি তাদের 
দু'জনের (উয়াইমের ও তার স্ত্রীর) লি‘আন করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম । তখন আমার বয়স ছিলো পনের বছর । অতঃপর 
রাবী পূর্ণ হাদীস বর্ণনা করেছেন। রাবী আরো বলেছেন, পরে উক্ত মহিলা গর্ভধারণ 
a 
lc ln ESI AEE Has 2 Lae CED YEA 
JG es Ae ST Es To 


www.pathagar.com 


তালাক ২৮৭ 


onl pail © SG UU Lyall ole AT HE YOY] 
SE El SIE UE ES WAGE EVE 


020 eee 


asl oxi cle © Se UG CIE YANN NG To 


২২৪৮ ৷ সাহল ইবনে সা'দ (রা) উক্ত দু'জন লি‘আনকারীর ঘটনায় বলেন, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ তোমরা এঁ মহিলার প্রতি নযর রাখো। যদি সে 
অতিমাত্রায় কালো চক্ষুদ্বয় এবং বৃহদাকারের নিতম্ববিশিষ্ট সন্তান প্রসব করে, তবে আমি 
এটাই ধারণা করবো যে, সে (স্বামী) অবশ্যই সত্য বলেছে। আর যদি সে সান্ডার মতো 
রক্তিমাভ সম্ভান প্রসব করে তাহলে ধারণা করবো যে, সে মিথ্যাবাদী ছিলো। বর্ণনাকারী 
বলেন, সে অপছন্দীয় বৈশিষ্টযুক্ত সন্তানই প্রসব করলো। 


+“ #6 seo 8 0 


Se Ll Lis ial AE sya Gis -YvtA 

YG rl ip sll x 0 Jem 2 Goal Se e535 

OL I i Bn OG 

২২৪৯ । সাহল ইবনে সা‘দ আস-সায়েদী (রা) থেকে উক্ত ঘটনা বর্ণিত যে, তিনি 
বলেছেন, সম্তানটিকে তার মায়ের সাথে সম্পৃক্ত করে ডাকা হতো । 

be AY nl Lis Cll on rae 2 al Gis vo. 

EC RA AOE TS 


COREL 2: 


Cais d Ltn iron 
Side LL ls ale Lule lhe ie 


A fe Evi EOE 0s CET CA I OE PG 

AL SES YE CG G2 bl oie SEI 
২২৫০ ৷ সাহল ইবনে সা‘দ আস-সায়েদী (রা) থেকে উক্ত ঘটনা প্রসঙ্গে বর্ণিত । তিনি 
বলেন, অতঃপর সে (উয়াইমের) তার স্ত্রীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
উপস্থিতিতে তিন তালাক দিলো । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা কার্যকর 
করলেন । আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে যা করা হয়েছে তাই 
সুন্নাতে পরিণত হয়েছে। সাহল (রা) বলেন, উক্ত ঘটনার সময় আমি রাসুলুল্লাহ সাল্লান্মাহু 
আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম ৷ এরপর উভয় লি‘আনকারীর জন্য এই 


www.pathagar.com 


২৮৮ সুনান আবূ দাউদ 


নিয়ম চলে আসছে যে, তাদেরকে পরস্পর বিচ্ছিন্ন করে দিতে হবে এবং পুনরায় কখনো 
তারা দু'জন বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারবেনা। 


Corl on are A, SES OT AGG iia Gs “YYo\ 
ol dem be ool oe LL Gis IG oe i Ie) 
se LJ Ste oe ASE ELS UG ULL UUs 


sos oe 


Jr Ee GCL Ee nas ol Es ce 
JUL ue < My Ca NPY dled 
CE EOE RE OE OE 
UAE st di Tyas GU ELE YR JU osetia) 
al ele 0 nl IG Ul IE Mars 3900 i UG 

Ellon IAS Lile 


২২৫১ । সাহল ইবনে সা'দ (রা) থেকে বর্ণিত । মুসাদ্দাদ বলেন, তিনি (সাহল) বলেছেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেই দু'জন লি‘আনকারীর ঘটনাস্থলে 
আমি উপস্থিত ছিলাম । তখন আমার বয়স ছিলো পনের বছর । আর যখন তারা উভয়ে 
লি'আন থেকে অবসর হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 
উভয়ের মধ্যে বিচ্ছেদ করে দিয়েছেন। মুসাদ্দাদের বর্ণনা এখানেই শেষ । অন্যান্য 
বৰ্ণনাকারীগণ বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্পাম লি‘আনকারীদ্বয়ের মধ্যে 
বিচ্ছিন্ন করে দিয়েছেন তখন তিনি (সাহল) তথায় উপস্থিত ছিলেন। অতঃপর সে ব্যক্তি 
(উয়াইমের), বললেন, হে আল্লাহর রাসূল! যদি আমি তাকে স্ত্রী হিসাবে রেখে দেই, 
তাহলে এটাই প্রমাণিত হবে যে, আমি তার বিরুদ্ধে মিথ্যা বলেছি। বর্ণনাকারী কেউ 
কেউ ‘আলাইহা’ শব্দটি বলেননি । ইমাম আবু দাউদ (র) বলেন, “অতঃপর তিনি (সা) 
লি'আনকারীদের মধ্যে রিচ্ছেদ করে দিয়েছেন” ইবনে উয়াইনার এ বাক্যটি বর্ণনার সাথে 
অন্য কোন বর্ণনাকারীদের কেউ একমত হননি। 


“ eed 


be sal oe ali CED SANGIN on UL Gi -Yvor 


LEG ULL EGIL LEE stl ALA Se 


Rd “se 


Se Epis Uys 0 Stl SL S3 SS Ul es Uo 


22 $০ 


EE LEAL 


www.pathagar.com 


তালাক ২৮৯ 


২২৫২ । সাহল ইবনে সা'দ (রা) থেকে এ হাদীস সম্পর্কে বর্ণিত হয়েছে যে, মহিলাটি 
গর্ভাবস্থায় ছিলো সে (স্বামী) তার গর্ভটি অস্বীকার করে। ফলে সন্তানটিকে তার মায়ের 
সাথে সম্পৃক্ত করে ডাকা হতো ৷ অতঃপর মীরাসের ক্ষেত্রে এ নিয়ম বিধিবদ্ধ হলো যে, এ 
সন্তান তার মায়ের ওয়ারিস হবে আর মহিলাটিও আল্লাহর বিধান অনুযায়ী সে সন্তানের 
সম্পত্তির ওয়ারিস হবে। 


Lepfe Ed “54৫ feo oe 


be acl Se a bi Ls ln olte Ls -vvor 


LAD US ELIE on ll Ge Gl be Call 
“tp LEA) 


Ct OE EE TEE TLR LE 


eee 


পণ eof - fe 


Ls cn Le dn es CL do 2 ae 


IS LED op HESS Se SB 0S 


ses Meco oe e 634 PASTAS “ 


Len DD CEM UGG BLE CLL i 
lupe 8 “As als Lu ly ola ঢং El 
ils a Ud lll 5 bn IRA WS Ss ll Ki 
sl il Lens Ges ly ode tn dn at J ull 
be 58 51 al Ln ol 3a tal it dL = Sls 


Cl AGUS SE TAG alll 


পল "8 rarer 8 ee Be 


Ia Isl rs cl Ul IG Il Ll bili cd 


oer ee @ 


a2 Sl bs EER 


২২৫৩ । আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, এক জুমু'আর রাতে 
আমি মসজিদে ছিলাম । তখন এক আনসারী ব্যক্তি মসজিদে প্রবেশ করে বললো, যদি 
কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে ভিন্ন পুরুষকে গর্হিত কর্মে লিপ্ত পায় এবং সে যদি তা ব্যক্ত 
করে তাহলে অভিযোগকারীকে তোমরা কি ‘কাযাফের’ শাস্তি দিবে নাকি তাকে হত্যা 
করার কারণে (কিসাসস্বরূপ) তাকেও হত্যা করবে? আর সে যদি (দেখেও) নীরব থাকে 
তাহলে ক্ষোভ নিয়েই নীরব থাকবে। আল্লাহর কসম! আমি এ সম্পর্কে অবশ্যই রাসূলুল্লাহ 


www.pathagar.com 


২৯০ সুনান আবু দাউদ 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবো । ভোর হলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে জিজ্ঞেস করলো এবং বললো, যদি কোন ব্যক্তি 
তার স্ত্রীর সাথে অন্য ব্যক্তিকে গর্হিত কর্মে লিপ্ত পায়, তাহলে আপনারা কি তাকে তা 
বলার অপরাধে ‘কাযাফের’ শাস্তি দিবেন? না কি সে তাকে (যেনাকারীকে) হত্যা করলে 
(কিসাসস্বরূপ) এ ব্যক্তিকেও হত্যা করবেন, না কি সে রাগ ও ক্ষোভ নিয়ে নীরব থাকবে? 
তার কথা শুনে তিনি (সা) বললেন £ ‘হে আল্লাহ! সঠিক তথ্য প্রকাশ করে দাও’ এবং 
তিনি দু'আ করতে থাকলেন। অতঃপর লি‘আনের আয়াত নাযিল হলো, “এবং যারা 
নিজেদের স্ত্রীদের উপর যেনার অভিযোগ আরোপ করে অথচ তাদের কাছে তারা ব্যতীত 
অন্য কেউ সাক্ষী নেই...” (সূরা আন-নূর $ ৬)। বস্তুত লোকটিই এ গুরুতর ব্যাপারে 
জড়িয়ে পড়েছিলো । পরে সে ও তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কাছে এসে লি'আন করলো এবং সে ব্যক্তি আল্লাহর শপথ দ্বারা চারবার কসম করলো যে, 
সে তার দাবিতে সত্যবাদী । সে পঞ্চমবার বললো, তার উপর আল্লাহর ‘লানত’ পতিত 
হোক যদি সে মিথ্যাবাদী হয়। এরপর উক্ত মহিলাটি লি‘'আন করার জন্য উদ্যত হলে নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন £ থামো! কিন্তু সে বিরত থাকতে অস্বীকার 
করলো এবং লি'আন করেই ছাড়লো । লি‘আনকারীদ্বয় চলে গেলে নবী সান্ধান্পাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ সম্ভবত সে কালো ও স্থূলদেহবিশিষ্ট সন্তান প্রসব করবে । 
তাই হলো, সে কুশ্ৰী ও স্থূলদেহী সন্তানই প্রসব করলো। 


2 tn GL se Ll ol Gis Ue on x ie YY 
48 TL 


EL GE LL on Ba bl le ol oe Capke t ia vs 
IGG Cs 2 pha sel dn et 
DIES LUE UE AL CL AAT dle 
EEA Ea of LI, ES ES 13) 


“ce soe gr oar 1 


SHG Va UGG ek A SY CN UV; s ole dl 
ol Cit SIE Gal il CS Gl 
tl SE “ys a9 ০: EE aly EN EAC YOUPG ff ৬2 s+ 
i Gd Sista bn He 2 Do ARE TYE 

eno TPE? Ce EE 
RCE A TE EE PO APR 0 TEE 


www.pathagar.com 


তালাক ২৯১ 


Ul THUGS Sasol a SS SIU dle dM CAE STL 
“64 পপ LEA 2 Te S$ EEE SNR “$ 
LElICab As cay oki nem 
Elo afl eG ol Esai dl ald Le 
USS CSE SA EDT th SRL TS SN 
GET dil Es ie te CY le tt ho UGS 
SAS Lali Jal IAS ae Tiny 99 Al IG HO sd 

Ja S22 0 onl 
২২৫৪ ৷ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । হেলাল ইবনে উমাইয়া (রা) নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাছে শারীক ইবনে সাহমার সাথে তার স্ত্রীর যেনায় লিপ্ত হওয়ার 
অভিযোগ পেশ করলেন নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তোমাকে প্রমাণ 
পেশ করতে হবে অন্যথায় তোমার উপর হদ্দ কার্যকর করা হবে। তিনি বললেন, হে 
আল্লাহর রাসূল! এটা কিভাবে সম্ভব? এক ব্যক্তি তার স্ত্রীর সাথে অন্য ব্যক্তিকে কুকর্মে 
লিপ্ত দেখে সে প্রমাণের অন্বেষণে বের হবেঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও 
বললেন ঃ তোমাকে সাক্ষী পেশ করতে হবে, অন্যথায় তোমার পিঠে হদ্দ কার্যকর করা 
হবে । হেলাল বললেন, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য দীনসহ প্রেরণ করেছেন। 
আমি আমার দাবিতে অবশ্যই সত্যবাদী । নিশ্চয় আল্লাহ আমার ব্যাপারে আয়াত (বিধান) 
নাযিল করে আমার পিঠকে শাস্তি থেকে নিরাপদ করবেন। ঠিক তখনই নিম্নোক্ত আয়াত 
নাযিল হলো, “এবং যারা নিজেদের স্ত্রীদের বিরুদ্ধে যেনার অভিযোগ তোলে, অথচ 
তাদের কাছে তারা ছাড়া অন্য কেউ সাক্ষী নেই... যদি সে সত্যবাদী হয়” (সূরা 
আন-নূর £ ৬) পর্যন্ত নবী (সা) পাঠ করে শুনালেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাদের উভয়ের (হেলাল ও তার স্ত্রীর) কাছে লোক পাঠালেন । তারা উপস্থিত 
হলো এবং হেলাল (রা) উঠে তার শপথ বাক্য পাঠ করলেন। এসময় নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন £ আল্লাহ জানেন, তোমাদের দু'জনের মধ্যে একজন 
অবশ্যই মিথ্যাবাদী । সুতরাং তোমাদের মধ্যে কে তওবা করবে? পরে মহিলাটি উঠে 
শপথ বাক্য উচ্চারণ করলো । যখন সে (স্ত্রী) পঞ্চমবারের বাক্য “আল্লাহর গযব তার 
নিজের উপর বর্তিত হোক, সে (স্বামী) যা বলেছে যদি সে সেই দাবিতে সত্যবাদী হয়” 
বলার প্রাক্কালে উপস্থিত লোকেরা তাকে (স্ত্রীকে) বলেছিলো, এ বাক্যে অবশ্যই আল্লাহর 
‘গযব’ পতিত হওয়া অবধারিত সুতরাং একটু ভেবে-চিন্তে বলো। ইবনে আব্বাস (রা) 


www.pathagar.com 


২৯২ সুনান আবু দাউদ 


বলেন, একথা শুনে মহিলাটি কিছুক্ষণ ‘থ’ খেয়ে দাড়িয়ে রইলো এবং পরে ধীরে ধীরে 
পেছনের দিকে সরে এলো । তার হাবভাব দেখে আমাদের ধারণা হলো, সম্ভবত সে বিরত 
থাকবে । কিন্তু সে “আমার খান্দানকে আমি চিরদিনের জন্য কলংকিত করতে পারি না” 
বলে পঞ্চম বাক্যটিও উচ্চারণ করলো। অতঃপর নবী সান্পাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন $ তোমরা এ মহিলাটির প্রতি দৃষ্টি রাখো, যদি সে কুচকুচে কালো চোখ, বড় 
নিতম্ব ও মোটা মোটা নলাওয়ালা সন্তান প্রসব করে; তবে তা হবে শারীক ইবনে 
সাহমার ৷ বস্তুত সে এধরনের সন্তানই প্রসব করেছে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ যদি আল্লাহর কিতাবে লি‘আনের নির্দিষ্ট বিধান নাযিল না হতো 
তাহলে আমার ও এই নারীর মধ্যকার ফয়সালার ব্যাপারটি সংকটজনক হতো ।.ইমাম 
আৰু দাউদ (র) বলেন, হেলাল ইবনে উমাইয়ার ঘটনা সম্বলিত হাদীসটি শুধুমাত্র 
মদীনাবাসী মুহাদ্দিসগণ ইবনে বাশ্শার থেকে বর্ণনা করেছেন। 

টীকা £ ‘কাযাফ’ শব্দের অর্থ অপবাদ দেয়া, দোষারোপ করা, দুর্নাম করা ইত্যাদি । ইসলামী ফিকহের 
পরিভাষায় কোন নারীর প্রতি যেনার মিথ্যা অপবাদ দেয়াকে ‘কাযাফ’ বলে । কাযাফকারী নিজের দাবি 
চারজন সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে না পারলে তাকে ভোগ করতে হবে আশিটি (৮০) বেত্রাঘাত । 
এরপর কোন ব্যাপারেই উক্ত ব্যক্তির সাক্ষ্য ্রহণযোগ্য হবে না (অনু.)। 


£4 8 0 EEL ENA “46 


gels G2 GL Gio Gy ill MES 2 Ss Gi -Yvoo 


Ee st le it bli pil pi sl bo 


we Ber ro LE # 
Le ai le 052 a2 Ol CSL ol AOE 32 
id “5 sof 


Ul Jie Lali 


TE EE TS BE CSE FEBS 

লি‘আনকারীদেরকে লি‘আন করার নির্দেশ দিলেন তখন জনৈক ব্যক্তিকে হুকুম 

দিয়েছিলেন, লি‘আনকারীর (স্বামীর) পঞ্চমবারে বাক্যটি উচ্চারণ করার প্রাক্কালে তিনি 
তার মুখের উপর যেন হাত রেখে বলেন, নিশ্চিয় তাতে শাস্তি অবধারিত হবে। 


se Glo on GE Ue all GELS -vvon 
Shs LTD Ua LE UG al oil pe Lake be a bs 


ae 


Se i293 Ue C2 a LUG hele dG S32 CEE JO 


be 


ES eal AD ngs HCE Ee SL ST Sy ah 
Sl CIE k s le tl La dS ale 
ENE 2 CEA 


EEE SO EO EA TEs EE Use lois 
EEE ELE LOSE 


www.pathagar.com 


তালাক ২৯৩ 


of ofr ace Bf ere oO ree foe er 0 4 ERS 


CEU SERENE 
a UE BE Cel oi Ji ass BUD ls 


ss de Ge Ca Is cdo 


or « 0 


dU JEG 25 2 JGR EAS U5 A UG LA 
Ue Ele EGS El Lil ald te 
be BEES TREES Lays, an KI, lei le 


eee Oe “our 2 


OK iG Ll le LiLo 4) dirs Ya YEG il ole 


Jd Ua CLS ies Ha cole tin ln dl UL US 
sil Cl oaslall al 1 dt ts esl ul: il 


seo 


Lal Ci lie bu dns iy Jn GU Ls alll 
JEG CALL ass al Casall ia ul ER ole 


Cll Hd UL LS CS Ue tlt AY dit 
Sopa seal UM U3 onssll e bE bl ode dl Lb 


eee BD 


Ww Js Lol tS Ll Sl ৬ < dit hl ol 


# 


“০ “০% 


ein ls oR null 2 cd st) 
¥ drs iG ls 


PAA o2 eo 


পতন 


KA A OE 
diy Laine aL s le‘ ll a al Yeas G55 aslall 


LEE El “ 


ALD Sey OA AT ITY Uy Sh nl 


Bee eee 


bn 3 YS le UM EY Ul ay Sl lod aly eS 


ES ul JG Ue casa J SAL Ene ন uli, al Jal 


© 02 Ls rH os Ll hs pl calls 
Sia) ci OAT ln IL AS WLS as G91 


www.pathagar.com 


২৯৪ সুনান আবূ দাউদ 
SEIS ls SL ETE CUS fe Gol SO 
Us SE SAYA Hs let le dt YS UU 

PY AL Ly ris le Il UG a LEG Lake YG lt 
২২৫৬ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, হেলাল ইরনে উমাইয়া (রা), 
যিনি তিনজনের একজন (যারা তাবুক অভিযানের পশ্চাতে রয়ে গিয়েছিলেন) আর আল্লাহ 
পরে যাদের তাওবাহ কবুল করেছেন, একদা রাতের প্রথমভাগে তার কৃষিখামার থেকে 
ফিরে এসে তার স্ত্রীর সাথে অন্য এক ব্যক্তিকে দেখতে পেলো। তিনি তাদের অপকর্ম 
চাক্ষুষ দেখলেন এবং তাদের কথাবার্তাও নিজ কানে শুনলেন । কিন্তু তথাপি কোনরূপ 
বাড়াবাড়ি না করে রাত যাপন করেন। তিনি সকাল বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল! রাতের প্রথমভাগে আমি আমার 
খামার থেকে ফিরে এসে আমার স্ত্রীর সাথে এক ব্যক্তিকে দেখলাম । তাদের কুকর্ম আমি 
চাক্ষুষ দেখেছি এবং নিজ কানে তাদের কথাবার্তা শুনেছি। তার কথা শুনে রাসূলুল্লাহ 
সান্পান্পাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলেন এবং তার নিকট ব্যাপারটি গুরুতর মনে 
হলো । অতঃপর নিম্নোক্ত আয়াত নাযিল হলো, “এবং যারা নিজেদের স্ত্রীদের বিরুদ্ধে 
(যেনার) অভিযোগ তোলে এবং তারা নিজেরা ব্যতীত অন্য কোন সাক্ষীও নেই, তাদের 
প্রত্যেককে শপথ করতে হবে...” পূর্ণ দু'টি আয়াত নাযিল হলো। এরপর রাসৃলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ওহী নাযিল হওয়ার কঠিন অবস্থা প্রশমিত হলে 
বললেন ঃ হে হেলাল! সুসংবাদ গ্রহণ করো । ‘অবশ্যই আল্লাহ তোমাকে দুশ্চিন্তা থেকে 
রেহাই দিয়েছেন এবং বিপদ থেকে মুক্ত করেছেন। হেলাল (রা) বললেন, আমি ‘আমার 
রব’ থেকে এমন কিছুই কামনা করেছিলাম । অতঃপর রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন £ তোমরা তার স্ত্রীর কাছে লোক পাঠাও এবং তাকে আসতে বলো । 
সে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আয়াতটি পড়ে শুনালেন, 
. কিছু উপদেশ দিলেন এবং তাদেরকে একথাও বললেন $ (জেনে নাও) পরকালের শাস্তি 
দুনিয়ার শাস্তির তুলনায় অনেক ভয়াবহ । হেলাল (রা) বললেন, আল্লাহর শপথ! স্ত্রীর 
বিরুদ্ধে আমি যে অভিযোগ তুলেছি, তা আমি নিরেট সত্যই বলেছি। কিন্তু মহিলাটি 
বললো, সে মিথ্যা বলেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
(লোকজনকে) বললেন £ তোমরা যাও, এদের উভয়ের মধ্যে লি'আন করাও । হেলালকে 
বলা হলো, তুমি সাক্ষ্য দাও। অতএব তিনি চারবার শপথ করেন যে, তিনি তার দাবিতে 
সত্যবাদী । আর যখন পঞ্চম কসমটি বলার সময় হলো, তখন তাকে বলা হলো, হে 
হেলাল! আল্লাহকে ভয় করো । কেননা দুনিয়ার শাস্তি পরকালের শাস্তির চাইতে অনেক 
লঘুতর । আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে এ (পঞ্চম) শপথ অবশ্যই তোমার উপর 
নিশ্চিত বিপদ এনে ছাড়বে তিনি বললেন, আল্লাহর কসম! তার বিরুদ্ধে অভিযোগ 
দায়েরের কারণে আল্লাহ আমার (পিঠের) উপর যেরূপ দোরা লাগাননি, অনুরূপভাবে এ 


www.pathagar.com 


তালাক ২৯৫ 


ব্যাপারেও আমাকে শাস্তি থেকে রক্ষা করবেন। এ বলে তিনি পঞ্চম শপথটিও করলেন 
যে, ‘তার নিজের উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক, যদি সে মিথ্যাবাদী হয়'। 
অতঃপর মহিলাটিকে বলা হলো, তুমিও শপথ করো। সুতরাং সেও চারবার আল্লাহর 
শপথ গ্রহণ করলো যে, সে (স্বামী) তার দাবিতে মিথ্যাবাদী । আর যখন পঞ্চমবার 
শপথের সময় হলো তখন তাকেও বলা হলো, আল্লাহকে ভয় করো। কেননা দুনিয়ার 
শাস্তি পরকালের শাস্তির তুলনায় অনেক লঘুতর এবং এই পঞ্চম শপথ অবশ্যই তোমার 
উপর আখাব এনে ছাড়বে (যদি তুমি মিথ্যাবাদী হও) । একথা শুনে সে কিছুক্ষণ থেমে 
থাকে. এবং পরক্ষণে বলে, আল্লাহর শপথ! আমি আমার খান্দানকে কলঙ্কিত করবো না 
এবং এই বলে পঞ্চমবারের শপথটি করলো যে, তার নিজের উপর আল্লাহর ‘গযব’ 
পতিত হোক, যদি সে (স্বামী) সত্যবাদী হয়। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিলেন এবং জানিয়ে দিলেন যে, তার 
গর্ভস্থ সন্তানের বংশপরিচয় তার পিতা থেকে হবে না, তার (মহিলাটির) উপর যেনার 
অপবাদ দেয়া যাবে না এবং সন্তানটিকেও জারজ বলে কলঙ্কিত করা যাবে না। আর যে 
ব্যক্তি উক্ত মহিলা ও তার সন্তানটিকে অপবাদ দিবে, তার উপর কাযাফের শাস্তি কার্যকর 
করা হবে। এই নারী তার স্বামী থেকে খোরপোষের অধিকারী হবে না। কেননা তারা 
তালাক ব্যতিরেকেই বিচ্ছেদ হয়েছে, আর না তার স্বামী মৃত্যুবরণ করেছে। তিনি আরো 
বললেন ঃ যদি উক্ত মহিলা বাজ পাখির মতো লাল-কালো বর্ণের, হালকা নিতম্ব, সামান্য 
কুঁজো এবং সরু নলাবিশিষ্ট সন্তান প্রসব করে, তাহলে সেটা হবে হেলালের ওুরসজাত । 
আর যদি সে গমের রং, কৌকড়া চুল, মোটা বাহু, মোটা নলাওয়ালা ও বৃহৎ নিতম্ববিশিষ্ট 
বাচ্চা প্রসব করে, তাহলে সেটা হবে এ ব্যক্তির গুরসের যাকে সম্পর্কিত করে অপবাদ 
দেয়া হয়েছে। সন্তান জন্মের পর দেখা গেলো, সে মহিলাটি গমের রং, কৌকড়া চুল, 
ভারী বাহু, মোটা নলাওয়ালা ও বৃহৎ নিতম্ববিশিষ্ট সন্তান প্রসব করেছে। অতঃপর 
রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ যদি (এর পূর্বে) শপথের আয়াত 
নাযিল না হতো, তাহলে আমি তাকে অবশ্যই কঙ্কর নিক্ষেপ করে হত্যা করতাম । 
ইকরিমা (র) বলেন, পরে উক্ত সন্তানটি মুদার গোত্রের আমীর (প্রশাসক) নিযুক্ত 
হয়েছিলো । কিন্তু তাকে বাপের সাথে সম্পৃক্ত করে ডাকা হতো না । 

EJ EEE ES SOV Lis Lie 2 sl Gia -YYov 
dil US UG UR ae bl ELL UR Dh 2 La SON 
SIA UIC YIGAL dys LIGA 


www.pathagar.com 


২৯৬ সুনান আবু দাউদ 


২২৫৭ । ইবনে উমার (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
লি‘আনকারীদের সম্পর্কে বলেছেন £ আল্লাহ তোমাদের উভয়ের হিসাব নিবেন । তোমাদের 
একজন অবশ্যই মিথ্যাবাদী ৷ স্ত্রীর উপর তোমার কোন অধিকার নেই স্বামী বললো, হে 
আল্লাহর রাসূল? আমার মাল? তিনি বললেন ঃ তুমি মাল ফেরত পাবে না যদিও তুমি 
তার বিরুদ্ধে সঠিক অভিযোগ করে থাকো, এক্ষেত্রে তুমি তার লজ্জাস্থানকে হালাল করে 
নিয়েছিলে, সুতরাং তা সেটার বিনিময়ে গেছে। আর যদি তুমি তার বিরুদ্ধে মিথ্যা 
অপবাদ তুলে থাকো, এ অবস্থায় তোমার মাল তোমার থেকে অনেক দূরে চলে গেছে। 

GES Lela GS LAS os aa On nl LS —YYoA 
LE A OO FE 


see 


Ld slots ole dy de YS To 
SI ss Il aS Ua ILS LSID bl alas i JUG 
২২৫৮ ৷ সাঈদ ইবনে যুবায়ের (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ইবনে উমার 
(রা)-কে জিজ্ঞেস করলাম, এক ব্যক্তি তার স্ত্রীকে যেনার অপবাদ দিয়েছে । তিনি বললেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আজলান গোত্রের এক দম্পতিকে পৃথক 
করে দিয়েছিলেন। তিনি বলছিলেন ঃ আল্লাহ অবগত আছেন যে, তোমাদের দু'জনের 
একজন অবশ্যই মিথ্যাবাদী । তোমাদের কেউ তাওবা করতে সম্মত আছো কি? তিনি 


কথাটি তিনবার বললেন। কিন্তু উভয়ই তওবা করতে অস্বীকার করলো । অতঃপর তিনি 
উভয়কে পৃথক করে দিলেন। 


Sa OSA ol oe AL be AL be 2G -YvoA 
2 sii Ly le tt Le dl Js 0S gs SH O23 
Io GT Cri Ht le tn Le VY si aly 
Asi sl ds SLL de lls ssl JUL 
ese 0 se ee oc oc et 2-4 Jo 2 CED 

Ud eds Wl OG Ulan ET, oll 
২২৫৯ ৷ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের যুগে তার স্ত্রীর বিরুদ্ধে লি'আন করলে রাসূলুল্লাহ সান্লান্পাহু্‌ আলাইহি 


ওয়াসাল্লাম তাদের মধ্যে বিচ্ছেদ করে দিলেন, আর সম্তানটিকে স্ত্রীর সাথে সম্পর্কিত 
করলেন। আবু দাউদ .(র) বলেন, ‘তিনি সন্তানটির সম্পর্ক তার মায়ের সাথে স্থির 


www.pathagar.com 


তালাক ২৯৭ 


করলেন' কথাটি কেবল ইমাম মালিক (র) বর্ণনা করেছেন। আর ইউনুস (র) 
আয-যুহ্রী-সাহল ইবনে সা'দ (রা) সূত্রে লি'আন সংক্রান্ত হাদীস সম্পর্কে বলেছেন, সে 
(স্বামী) তার (স্ত্রীর) গভস্থিত সন্তান অস্বীকার করে। অতএব এ নারীর পুত্রকে তার সাথে 
সম্পৃক্ত করে ডাকা হতো । 


Jol dL BULC 
অনুচ্ছেদ-২৮ £ কেউ সস্তান সম্পর্কে সন্দেহ করলে 
bE ph pe DUR CED AE Ll bh ELD ov, 
ws le dt Ld las JG ina aloe 
lbp Ua UGG I SLE LL SLU 
dT AE ES PICO 2 
UG 3x (EEE কি ole JUN sil JG ১ rir 
Gye En UIC Ul 2 lin 
২২৬০ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, বনী ফাযারার জনৈক ব্যক্তি নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, আমার স্ত্রী একটি কালো বর্ণের 
সন্তান প্রসব করেছে। তিনি জিজ্ঞেস করলেন £ তোমার কাছে কিছু সংখ্যক উট তো 
অবশ্যই আছে? সে বললো, হা। তিনি জিজ্ঞেস করলেন $ সেগুলোর বর্ণ কি? সে বললো, 
লাল । তিনি পুনরায় জিজ্ঞেস করলেন $ সেগুলোর মধ্যে কিছু ছাই বর্ণেরও তো আছে? সে 
বললো, হা, সেগুলোর মধ্যে ছাই বর্ণেরও আছে । তিনি জিজ্ঞেস করলেন $ তুমি এ বর্ণ 
কোথা থেকে আসছে বলে ধারণা করো? লোকটি বললো, সম্ভবত বংশগত প্রভাবের 
কারণে । তিনি বললেন £ তোমার এ বাচ্চার বর্ণেও পূর্বপুরুষের কায়ো বর্ণের গ্রভাব পড়েছে। 


LI ME 


oe a Gsl Ss! [Au Gin le 2 ll Lis YY 
ALL LL La Mis pay JG ELLY sll G2 


২২৬১ যুহরী (র) থেকে এই সনদসূত্রে উক্ত হাদীসটির অনুরূপ বিষয়বস্তুসহ বর্ণিত 
হয়েছে। তিনি বলেন £ লোকটি তখন ইঙ্গিতে সন্তানটি অস্বীকার করলো । 


LAE fens e Ed ee 


Or dys AA PRY nl Gis dle os al PROP C 
ell ED ne El Seti A 


www.pathagar.com 


২৯৮ সুনান আবু দাউদ 


ls Il US ET SL STULL le dn 


lias S33 SF 
২২৬২ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। এক বেদুঈন নবী সাল্লান্পাহ আলাইহি 
তা অস্বীকার করি। রাবী পূর্বোক্ত হাদীসের অনুরূপ অর্থে বর্ণনা করেছেন। 


Gist abi ol 
অনুচ্ছেদ-২৯ £ ওুরসজাত সন্তান অস্বীকার করা জঘন্যতম অপরাধ 
ft ~~ Le et 2 2) 2 Ee 4 lh Ee YY” 


[d 
ga rats ee - Be eeee thet FN) 


Et LE EAL EG 
nt ce SST Hl df oie Ga YE 


Lil aL tt Glas Ss Art bn dn SLD ial 
ae 9 US CA SN 0 Ey oR pS 

ail At 1 3 ule 
২২৬৩ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । যখন লি‘আনের আয়াত নাযিল হলো তখন 
তিনি রাসূলুল্লাহ সাল্লান্মাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন £ যে নারী (এমন " 
সন্তান) কোন বংশের মধ্যে প্রবেশ করায় যার সাথে তাদের কোন সম্পর্ক নেই সে নারী 
আল্লাহর দয়া ও অনুগ্রহ থেকে বঞ্চিত হবে৷ এবং আল্লাহ তাকে'কখনো তার জান্নাতে 
প্রবেশ করাবেন না। আর যে কোন পুরুষ স্বীয় সন্তানকে অস্বীকার করে, আর দে বাচ্চা 
তার স্নেহ-মমতার আকাঙ্কা করে, আল্লাহ তাআলা তার থেকে আড়ালে থাকবেন (তার 
দয়া থেকে তাকে' বঞ্চিত করবেন) এবং কিয়ামতের দিন পূর্বাপর সকল মানুষের সামনে 
তাকে অপমানিত করবেন। 


Ed yslesl Al 
অনুচ্ছেদ-৩০ £ জারজ সন্তানের মালিকানা দাবি 


set ose. 


ol EEE eA! LES YY 


www.pathagar.com 


তালাক ২৯৯ 


CA TE BT a BEL EBS 0S - LD LS St AG °° 
Cle Ly ale di Le dl Js JG JG 1 mC 
dsl ns Cian Gl UG TALI elm yn pL 

EI Ys S22 ILS) ni 
২২৬৪ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন $ ইসলামে.যেনার কোন সুযোগ নাই । আর জাহিলিয়াতের যুগে যারা 
যেনায় লিপ্ত হয়েছে, এর ফলে যে সন্তান জন্মগ্রহণ করেছে, সে সন্তান যেনাকারীর সাথে 
সম্পৃক্ত হবে । আর যে ব্যক্তি যেনার সন্তানকে নিজের বলে দাবি করে, সে তার ওয়ারিস 
হবে না এবং সে সম্ভানও তার উত্তরাধিকারী হবে না।' 


466" osng- 80 Lebo 


Gia cal or La lie tn molt Cis -YY০ 
2s A Le CUS ole 2 GE le oh ual 
OE EO ETRE TE 
Gal GAELS Yi ail s le ti La VSL YG 
Ll Ee KU AL sll Ld onl 


Lisi Cd ly GL rs GA Si plal py ELS 
YS. SD Hts be SO Css Syl 
KLM tie ok Ls AU sen sll ol SE 51 sal 
Un sHULE sen Ys GILG AL 


“se Beg bd 


Al OE A Le LSS Uy Geol oa 
২২৬৫ ৷ আমর ইবনে শু'আইব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার. সূত্রে 
বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে মীমাংসা করতেন যে, 
প্রত্যেক উত্তরাধিকারী তার পিতার মৃত্যুর পর তার ওয়ারিস হবে যাকে সে ওয়ারিস বলে 
স্বীকার করে। তিনি (স) এ ফায়সাল্লাও দিতেন $ প্রত্যেক দাসীর সন্তানকে সে ব্যক্তিই 
পাবে, যে উক্ত দাসীর মালিক হয়ে তার সাথে সঙ্গম করেছে এবং সে সন্তানও উক্ত ব্যক্তির 
সাথে সংযুক্ত হবে (যদি .সে তার জীবদ্দশায় উক্ত সম্ভানটিকে অস্বীকার না করে থাকে)। 
আর উক্ত সংযুক্তির পূর্বে (জাহিলিয়াতের সময়) ফেসব মাল-সম্পদ ভাগ-বষ্টন হয়ে গেছে, 
এ সন্তান (যে পরে সংযুক্ত হয়েছে) তা থেকে কিছুই পাবে না। আর যেগুলো তখনো 
ভাগ-বষ্টন হয়নি এ সন্তান তা থেকে অংশ পাবে । হাঁ যদি তার পিতা তার জীবদ্দশায় 
তাকে (উক্ত সম্তানটিকে) অস্বীকার করে থাকে, তখন এ সন্তান তার সাথে সংযুক্ত হবে 


www.pathagar.com 


৩০০ সুনান আবূ দাউদ 


না। আর যদি সন্তান এমন দাসী থেকে জন্ম নেয়, যে ব্যক্তি তার মালিক নয় অথবা এমন 
স্বাধীন নারী থেকে, যার সাথে সে যেনা করেছে, এমতাবস্থায় এ সন্তান উঁক্ত ব্যক্তির সাথে 
সম্পৃক্ত হবে না এবং এ সন্তান তার ওয়ারিসও হবে না, যদিও সে ব্যক্তি দাবি করে। আর 
যাকে তার সাথে সম্পৃক্ত করা হয়, আর সেও সম্পৃক্ত হয়, সে ব্যভিচারজাত, চাই সে 
দাসীর গর্ভেই হোক অথবা স্বাধীন নারীর গর্ভে । 


ily 2 a be EF AES on ELYEREE Cl 
iS AAS a al JAY GS Ty As 5 slay sll 
Ui J te aii di UY Sd Gl ati CUS 
২২৬৬ । মুহাম্মাদ ইবেন রাশেদ (র) থেকে উক্ত সনদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত 
হয়েছে। তাতে অতিরিক্ত বলেছেন $ উক্ত সন্তানটি মায়ের জারজ সন্তান হিসাবে পরিচিত 
হবে, চাই সে নারী স্বাধীন হোক কিংবা দাসী । আর এ বিধানটি সেসব সম্ভানের ব্যাপারে 


প্রযোজ্য হয়েছে, ইসলামের প্রাথমিক যুগে । আর ইসলামের পূর্বে যে মাল-সম্পদ 
ভাগ-বষ্টন হয়ে গেছে তা অপরিবর্তিত থাকবে। 


bel 

অনুচ্ছেদ-৩১ $ দৈহিক গঠনের ভিত্তিতে সম্পর্ক নির্ণয় (কিয়াফা) 

Cl nly Ee Ll LS AE y dis ESS NEN 
BELG Li be se be sal oe UL ELD IU 
Gs col only sue JG Ly ole sr Tis LU EE 
S23 i Las sf UGG gas Ill GPS GUE JG ye 


ef 


HLL EE GUE INES 
919 Al UG ox te ean PIAS sin UL UYGG Calis SLs 

Ll ts SEs Igal Lalal HE 
"২২৬৭ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুন্তাহ সান্লান্মাহু আলাইহি 
‘ওয়াসাল্লাম হাস্যোজ্জ্বল অবস্থায় আমার নিকট আগমন করলেন এবং তার চেহারার 


রেখাগুলো ফুটে উঠেছিল । তিনি বললেন £ হে আয়েশা! তুমি কি অবগত আছো? এই 
মাত্র মুজাযযিয আল-মুদলিজী যায়েদ এবং উসামাকে একত্রে একটি চাদর দ্বারা উভয়ের 


www.pathagar.com 


তালাক ৩০১ 


মাথা আবৃত এবং পাগুলো উনুক্ত দেখেছে। সে.বললো, এ পাগুলো পরস্পরের থেকে । 
ইমাম আবু দাউদ (র) বলেন, উসামা ছিলেন কালো বর্ণের আর যায়েদ ছিলোন গৌর বর্ণের। 
টীকা $ মানুষের হাত-পা, কিংবা মুখম্রল ইত্যাদি দ্বারা এ পরিচয় নির্ণয় করা যে, সে কার পুত্র বা ভাই, 
এ বিদ্যার পারদর্শীকে আরবী পরিভাষায় ‘কায়েফ’ বলে আর এ বিদ্যাকে বলে ‘কিয়াফা’ (অনু.)। 

slay sll lt nl oe Sl CSS LS CSS -YYM 


od Fes e 


35 sl UG ps nll rE ye le USS SIU YG 


tas mpl Sls nl Ji ial Ua TBE awl La al Ss, 


eo eee ect se #0 


2 AS A 23 All ll UU Lec tbin, nl 
EE bn DE te CU nil a Se ol 
Vs ন UG spats Sh sae 3 ply Jug snl 
GU es sly La LL UE YL lo 2 Al 


e #0 ee tee 


ohbill fa anil 25 ky 
২২৬৮ ৷ ইবনে শিহাব (র) থেকে উক্ত সনদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 
তিনি বলেছেন, ‘খুশীতে তার চেহারার রেখাগুলো উজ্জ্বল হয়ে উঠেছিল’ আবু দাউদ (র) 
বলেন, ‘তার মুখমণ্ডলের গুজ্ববল্য’ কথাটি ইবনে উয়াইনা সংরক্ষণ করতে পারেননি। 
আবু দাউদ (র) বলেন, এটা ইবনে উয়াইনা কর্তৃক অনুপ্রবিষ্ট (তাদলীস) হয়েছে। 
তিনি তা যুহরী থেকে শুনেননি, অন্য কারো নিকট শুনেছেন। লাইছ প্রমুখের হাদীসে এ 
কথাটি আছে। আবু দাউদ (র) বলেন, আমি আহমাদ ইবনে সালেহ (র)-কে বলতে 
শুনেছি, উসামা (রা) ছিলেন আলকাতরার মতো কৃষ্ণকায়, আর যায়েদ (রা) ছিলেন 
তুলার মতো সাদা । 
AYN yes 05 fileA UG oe ol 
অনুচ্ছেদ-৩২ $ যিনি বলেছেন, লটারী দ্বারা মীমাংসা করবে, যদি সস্তান নিয়ে 
মতবিরোধ দেখা দেয় 


ae be pl oe pl oe oe Gis We Gis YY 
laa tie Cl Ek JUG os as Be JHE oh oll 
Jal oe iS BUS | J call i 25 sale dl 
RE NT ies HES CECE LL 


www.pathagar.com 


৩০২ সুনান আবৃ দাউদ 
Gib iY JG SS GG iy Alt Cab oty UE als tb 


efor 


Ll JES CLS JL Cob ody JG CG iy JG 
eA CA HE i EE 


ses 


FR EET 
২২৬৯ ৷ যায়েদ ইবনে আরকাম (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি'নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম । এসময় ইয়ামান দেশ থেকে এক ব্যক্তি এসে 
বললো, তিন ইয়ামানী একটি সন্তানের দাবি সংক্রান্ত বিবাদ নিয়ে আলী (রা)-এর নিকট 
এসে আরজী পেশ করলো যে, একই ‘তোহরে' তারা সকলে একটি নারীর সাথে সঙ্গম 
করেছে। আলী (রা) তাদের মধ্যকার দু'জনকে.বললেন, সন্তানটি: তোমাদের মধ্যকার 
তৃতীয় ব্যক্তির । তাতে তারা ক্ষেপে গেলো। এবার তিনি অন্য দু'জনকে বললেন, সন্তানটি 
তোমাদের মধ্যকার তৃতীয় ব্যক্তির । তাতে তারাও ক্ষেপে গেলো । এবার তিমি অপর 
দু'জনকে বললেন, সন্তানটি তোমাদের মধ্যকার তৃতীয় ব্যক্তির । তাতে তারাও নারাজ 
হলো । অতঃপর তিনি বললেন, এ সস্তানের দাবিতে তোমরা ঝগড়া ক্রছো। আমি লটারী 
দ্বারা তোমাদের মধ্যে মীমাংসা করবো । সুতরাং লটারীতে যার নাম উঠবে, সন্তানটি সে 
পাবে, তবে সে অপর দু'জনের প্রত্যেককে এক-তৃতীয়াংশ হিসেবে ‘দিয়াত’ প্রদান করবে। 
অতঃপর তিনি তাদের মধ্যে লটারী দিলেন এবং তাতে যার নাম উঠেছে সন্তানটি তাকেই 
দিলেন। আলী (রা)-এর এ দৃূরদর্শিতা ও সূক্ষ্ম বিচার বুদ্ধিমত্তায় রাসূলুল্লাহ সাল্লান্পাহু 
আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাসলেন যে, তাঁর সন্বুখে দীত অথবা মাড়ির দীত পর্যন্ত 
প্রকাশ হয়ে পড়ে । 


eo oe 


ssl Gal Sit ce Gis eral 2 AAS Lis -YYV. 
Jb Mol on 25 be 2S nie be dl O82 lial dle te 
HEA PIG IEE STS IC aly Fk 
US RYE LI MEAL ES CD SSE 

RE ES ROR AE OAT 
২২৭০ । যায়েদ ইবনে আরকাম (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আলী (রা) ইয়ামান 


www.pathagar.com 


তালাক ৩০৩ 


দেশে অবস্থানকালে তিন ব্যক্তিকে তার কাছে আনা হলো। তারা এক নারীর সাথে একই 
‘তোহরে’ (খতুস্রাবের পর পবিত্রতায়) সঙ্গম করেছে। এখন তাদের প্রত্যেকের দাবি হলো 
সন্তানটি তার ৷ তিনি তাদের দু'জনকে বললেন, আমি সন্তানটি এ তৃতীয় ব্যক্তিকে দিচ্ছি? 
তারা জবাব দিলো, না। তিনি তাদের সবাইকে জিজ্ঞেস করলে তারা অস্বীকৃতিমূলক 
উত্তর দিলো। অতঃপর তিনি তাদের মধ্যে লটারী দিলেন এবং সন্তানটি সে ব্যক্তির 
সাথেই সংযুক্ত করলেন, লটারী যার নামে উঠেছে এবং তার উপর বাধ্যতামূলকভাবে 
অপর দু'জনকে দুই-তৃতীয়াংশ ‘দিয়াত’ আদায় করার নির্দেশ দিলেন। তিনি (বর্ণনাকারী) 
বলেন, নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ ঘটনা বর্ণনা করা হলে তিনি 
এমনভাবে হাসলেন ষে, জর মাতি দহ ধর হাল হয় যো 


LLte Lat Gis ollie IU bh a es Gis -YYV\ 


sot 


Lh OT Gl HG DLN SHR te 
EE SUE EY Ee EA Ml ta et ns tl 


si Cal U4 Ys ay cle yt Lan Y's Sah 
২২৭১ । খলীল. অথবা ইবনে খলীল (র).থেকে বর্ণিত । তিনি বলেন, আলী ইরনে আবু 
তালিব (রা)-এর নিকট এমন তিন ব্যক্তিকে আনা হলো, যারা একটি মহিলার সাথে 
যেনা করেছিল । সে একটি সম্ভান প্রসব করেছে... পূর্বোক্ত হাদীসের অনুরূপ । তবে এই 
বর্ণনায় ‘ইয়ামান দেশ’: এবং ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা’ 
আর আলী (রা) এর নির্দেশ ৪ ‘তোমরা দু'জনে সসত্নষ্টচিত্তে সন্তানটির দাবি প্রত্যাহার 
করো’ ইত্যাদি উল্লেখ নাই । 
DLAC Jal ee SCE LE Al pl yas 2 
অনুচ্ছেদ-৩৩ ঃ জাহিলী যুগের বিবাহ পদ্ধতিসমূহ 


El ef 


i cis JE LL Ee CR lon asl Gis -vvvy 


se tee seo OO es sess 


2 Bare i lth 2p 2 ——— - La JU JU Ls on 
May cle La AE Cie tl Gn Ts Sl 25d 
Ui CCG LN Li ae LAM A LE CEN ELS 
CCE Co CS: 
Wink a So4b lil Slay Jy Jnl uk al CEs US, 
Tas Ys U2 Wis CAE 50 ul il 


www.pathagar.com 


৩০৪ সুনান আবু দাউদ 
“9-০ ECA El) ores ese CN) Ed te edo ese gee "- 
SAL EHO: NESE UE EL ar ees eae ee “fe 
silat Limi uolles, el LU 
2 ces slyg soe - ee ss HEE ANE ise ses 
EES AITO Gp LAY COG Ct CEI A VEG Il 
2 024s + e280 -e22 04 


ELS 0 es 4 yall ole SS al tgs bal 
UR TE WIE CTR 


পণ ef 


LD GO ya eo Lo Ll be Sah 
wlll i eh CEOS LT, 4 Gk ত al pts REA 


5S LULL Las Ws AECL SS ATE AAA i 281 
SG ele JS AN, Low LL 5S SON olin be ei 


sia BT 34 sess a Ulsan 


A Sie EY shy ll Ly HL als 
Yds allt MALES AL lt da Se dl 

Poll pL Jl (ae 
২২৭২ । উরওয়া ইবনুয যুবাইর (র) থেকে বর্ণিত। নবী সান্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা (রা). তাকে বলেছেন, জাহিলী যুগে চার ধরনের বিবাহের 
প্রচলন ছিলো । (এক) বর্তমানে যে ব্যবস্থা চলছে, অর্থাৎ কোন ব্যক্তি কোন মহিলার: 
অভিভাবকের নিকট তার অধীনস্ত নারীকে বিবাহ করার প্রস্তাব দিবে এবং তার দেন 
মোহর আদায়ের পর বিবাহ করবে। (দুই) কোন ব্যক্তি তার স্ত্রীকে মাসিক খতু থেকে 
মুক্ত হওয়ার পর বলতো, তুমি অমুক ব্যক্তির নিকট চলে যাও এবং তার সাথে সঙ্গমে 
লিপ্ত হও। অতঃপর তার স্বামী নিজ স্ত্রী থেকে সম্পূর্ণ আলাদা থাকতো এবং কখনো তার 
সাথে অবস্থান করতো না, এমনকি তাকে স্পর্শও করতো না যতক্ষণ না সে অন্য ব্যক্তি 
দ্বারা গর্ভবতী হতো । অতঃপর স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করতো । আর স্বীয় স্ত্রীকে 
অন্য পুরুষের শয্যাসঙ্গিনী করার উদ্দেশ্য ছিলো, যাতে সে একটি উন্নত জাতের সন্তান 
লাভ করতে পারে। এ. ধরনের বিবাহকে বলা হতো ‘আল-ইস্তিবদা' ৷ (তিন) দশজনের 
কম ব্যক্তি একস্থানে একত্র হয়ে একই মহিলার সাথে পরপর সঙ্গমে লিপ্ত হতো। 
মহিলাটি এর ফলে গর্ভবতী হতো এবং সম্তান ভূমিষ্ঠ হওয়ার পর কয়েকদিন অতিবাহিত 
হলে, সে এ সব লোককে ডেকে পাঠাতো এবং কেউই আসতে অস্বীকৃতি জানাতে 


www.pathagar.com 


তালাক ৩০৫ 


পারতো না । সকলে তার সামনে উপস্থিত হলে সে তাদেরকে বলতো, তোমরা সকলেই 
অবগত আছো যে, তোমরা কি.করেছো। এখন আমি সন্তান প্রসৰ করেছি । সুতরাং হে 
অমুক! এটি তোমারই সন্তান । তাদের মধ্যে যাকে খুশী তার নাম ধরে মহিলাটি ডেকে 
বলতো । ফলে সম্তানটি এ ব্যক্তির সাথে সম্পর্কিত হতো ৷ (চার) বহু পুরুষ একই নারীর 
সাথে সঙ্গমে লিপ্ত হতো এবং এ নারী যত পুরুষ তার কাছে আসতো কাউকে স্বীয় শয্যায় 
গ্রহণ করতে অস্বীকার করতো না । এরা ছিলো বারবণিতা । এরা প্রতীক চিহ্ন হিসেবে 
নিজ ঘরের সম্মুখে পতাকা টানিয়ে রাখতো । যে কেউ ইচ্ছা করতো, অবাধে এদের সাথে 
যেনায় লিপ্ত হতে পারতো । যদি এদের মধ্যে কেউ গর্ভবতী হতো এবং সন্তান প্রসব 
করতো, তাহলে সেসব পুরুষেরা উক্ত মহিলার কাছে একত্র হতো এবং একজন 
বংশবিশারদকে (কায়েফ) ডেকে আনা হতো। সে যে লোকটির সাথে শিশুর সাদৃশ্য লক্ষ্য 
করতো তাকে বলতো, এটি তোমার সম্তান। তখন এ ব্যক্তি এ সন্তানকে নিজের হিসেবে 
গ্রহণ করতে বাধ্য হতো । পরে লোকে শিশুটিকে তার পুত্র বলে আখ্যা দিতো এবং সে 
ব্যক্তি তা অস্বীকার করতো না। কিন্তু যখন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্মামকে সত্য দীনসহ পাঠালেন, তখন তিনি জাহিলী যুগের সব ধরনের বিবাহ 
পদ্ধতি বাতিল করে একমাত্র বর্তমানে প্রচলিত বিবাহ ব্যবস্থাকে বহাল করলেন। 


ETEATENE O 
অনুচ্ছেদ-৩৪ $ বিছানা যার সন্তান তার 


of sr Mofo 


eu GES YU Ley ei On Le Libs -YYVY 


[) EM Md 


al es lis ul bY De ali Lisle be By bk pal 
JAAD Ci AL dir alt fa CSS 
LL Ll dl bt of CCL ULE Allah 


as #3 


ole Hs FT AT LSS ne UU SSO Lani 
Ie Cts le PAA acl: Jw) si ANE TEE 
CE EN LE DAL Sh Th YU Ls 

UES EL a es IO 
২২৭৩ । আয়েশা (রা) থেকে বর্ণিত সা'দ ইবনে আবু ওয়াককাস (রা) ও আব্দ ইবনে 
যাম‘আ (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাম'আর দাসীর এক 


সন্তানের ব্যাপারে ঝগড়া নিয়ে গেলো । সা'দ (রা) বললেন, আমার ভাই উতবা আমার 
কাছে ওসিয়াত করেছে যে, আমি যখন মক্কায় আসবো, তখন যাম'আর দাসীর 


www.pathagar.com 


৩০৬ সুনান আবূ দাউদ 


সন্তানটিকে যেন আমি আমায় অধিকারে নিয়ে আসি। কেননা ওটা তার পুত্র । কিন্তু তার 
প্রতিপক্ষ 'আবদ ইবনে যাম‘আ বললেন, এটা আমার ভাই, আমার পিতার দাসীর সন্তান, 
আমার পিতার বিহানায়ই তার জন্ম। রাসূলুন্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটির 
মধ্যে উতবার সুস্পষ্ট সাদৃশ্য দেখতে পেয়ে বললেন ঃ সন্তান তার বিছানা যার। আর 
ব্যভিচারীর জন্য রয়েছে কংকর ৷ তিনি সাওদা (রা)-কে বললেন ঃ তার থেকে পর্দা 
বললেন £ ‘হে আবৃ্দ! সে তোমার ভাই’ । 

টীকা £ কথিত আছে যে, ইসলামের পূর্বে যাম‘আর দাসীর সাথে উতবার অবৈধ সম্পর্ক ছিলো। এরই 
প্ৰেক্ষিতে উতবা তায় ভাইক্রে এ সন্তান গ্রহণ করার ওসিয়াত করেছিলো । তবে সত্তানটিকে য্রাম'আর বলে 
রায় প্রদান করলেও উতবার সাথে সাদৃশ্য থাকায় নবী সাল্লান্পাছ আলাইহি ওয়াসাল্পাম তার স্ত্রী মাওদা 
বিনতে যাম‘আ (রা)-কে নির্দেশ দিলেন, উক্ত সস্তানটির থেকে. পর্দা করো। কেননা সে তোমার ভাই 
হওয়ার মধ্যে সন্দেহ আছে (অনু.)। 


dee eer ee ee “ sete 
. 


SEG HS OE LR ET 


LL MEA 


EN PE AL Ee ule 
LAM al CAS LN i tyes ply ile ied dir le all 

Lal aC aia dl 
২২৭৪ । আমর ইবনে শু‘আইব (র) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে 
বর্ণিত । তিনি বলেন, জনৈক ব্যক্তি দাড়িয়ে বললো, হে আন্পাহর রাসূল! অমুক আমার 
পুত্র, জাহিলী যুগে আমি তার মায়ের সাথে যেনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন $ অবৈধ সন্তানের দাবি করার ব্যবস্থা ইসলামে নেই । আর জাহিলী 
যুগের প্রথা বাতিল হয়ে গেছে। সুতরাং বিছানা যার সম্তভান.তার এবং যেনাকারীর জন্য 
রয়েছে কংকর । 


sl LE Er CR Let 0 Lif2 —YYvo 
oh Soll se CI lo dl LL LS Lis i 
hl A295 JG CUS oe Al lon en oll de 
PEAR ft le Sl LIE ola Lbs nip nso 0 Cl 
ES RPL ade ae cnt es 


bt BREE CE EB ERE CHE 


eee ee sac eos Bota? ee ese Be EAE NE 


www.pathagar.com 


তালাক ৩৩৭ 


পলক 


EGE SSC pL on Ga i 0 


eee er 


TOE NE ENE ela 
PEE Ue CE / - PEA AT 
Cl ELL UES 


6-690 


kyle UES I Ef lll 


২২৭৫ । রাবাহ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমার মনিব-মালিকেরা আমার সাথে 
তাদের এক রুম দেশীয় দাসী বিবাহ দেন। আমি তার সাথে সঙ্গম করলে সে আমার 
মতোই একটি কালো সম্ভান প্রসব করে। আমি তার নাম রাখলাম আবদুল্লাহ । আমি 
আবার তার সাথে সঙ্গম করলে সে পুনরায় আমার মতো একটি কালো সন্তান প্রসব 
করে। আমি তার নাম রাখলাম উবায়দুল্লাহ। অতঃপর আমার মনিবের ইউহান্না নামক 
এক রোমান দাস আমার স্ত্রীকে ফুঁসলিয়ে তার সাথে কুকর্ম করে যার ভাষা ছিল 
অবোধগম্য । অতঃপর সে গিরগিটি সদৃশ একটি সন্তান প্রসব করলো। আমি তাকে 
জিজ্ঞেস করলাম, এটা কি? সে বললো, এটা ইউহান্নার । আমি উসমান (রা)-এর নিকট 
এ কুথা জানালাম ৷ উসমান (রা) তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা উভয়ে তা স্বীকার 
করে। পরে তিনি তাদেরকে বললেন, তোমরা এ ব্যাপারে কি রাজি আছো যে, আমি 
তোমাদের মাঝে সেই ফয়সালা করি রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম যে 
ফয়সালা করেছিলেন? তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্পালন্পাহ আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা 
দিয়েছেন $ বিছানা যার সন্তান তার। অতঃপর তিনি মহিলা ও পুরুষ উভয়কে বেত্রাঘাত 
করেন। আর তারা উভয়ে ছিলো ক্রীতদাস ও ক্রীতদাসী । 


ERM) ee O08 Ed 


JL SATE cL 
অনুচ্ছেদ-৩৫ $ সম্তান লালন-পালনে কে অগ্রগণ্য? 


sree al be TUN CED AL ES 0 Sane GES -YvvN 


l 
“ oes 4 eo fe 


< 22 053 be nl bet br 202 GE CASH 2s 
CEE EES EEE SE ASS 


eু 


Stal, Lil si uly dss lid os Ley 
Bal otis al tn La NY UU is yi 


EEC EC 8 LAE 


SMe 


www.pathagar.com 


৩০৮ সুনান আবু দাউদ 


২২৭৬ ৷ আবদুল্লাহ ইবনে আমর. (রা) থেকে বর্ণিত । জনৈক মহিলা বললো, হে আল্লাহর 
রাসূল! এটা আমার গর্ভজাত পুত্র, আমার স্তন তার মশক আর আমার কোল তার 
আশ্রয়স্থল । তার পিতা আমাকে তালাক দিয়েছে। এখন সে সন্তানটিরে আমার থেকে 
কেড়ে নিতে চায় । রাসূলুল্লাহ সান্লাল্াহ্‌ আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন $ যে পর্যন্ত না 
তুমি অন্যত্র বিবাহ করো সে পর্যন্ত তুমিই তার অধিক হকদার । 


oul se EAC eli Le Gs -YYVV 
Glo on Ba oe IL Sirs nl oe pale 


GCL YG se I ll al a dre ln 
LLG ol Uae La HAVEL Eon Es 


“3 0e « LEA 


2 TG J EAL, Ln Cl CIE 235 LU Er 


EE EOE HO ERE 
a sl UG ds dt LA Sa UU 2s WS 
PERE CER 


NSD VS Hl Ell) SA USA i pl 
brad CEI be sl Ells ils 


eof e LE) Ld 


Hs Lie nl A 02 lie Hy Hl ASS Of i322 SS 
JG cl Capi Hs ce dr La YL JG aks 
Ee iE HSE CTT 
EE ECE CEI 
আবু মায়মূনা সালমা (র) বলেন, একদা আমি আবু হুরায়রা (রা)-র কাছে বসা ছিলাম, 
ফাসীভাষী এক মহিলা তার একটি সন্তানসহ সেখানে উপস্থিত হলো এবং সেখানে তার 
তালাকদাতা স্বামীও সন্তানের দাবি নিয়ে উপস্থিত হলো। মহিলাটি ফার্সী ভাষায় বললো, 
হে আবু হুরায়রা! আমার স্বামী আমার সন্তানটি নিয়ে যেতে চায়। আবু হুরায়রা (র) 
বললেন, তোমরা এ সন্তানের ব্যাপারে লটারীর মাধ্যমে মীমাংসা করে নাও। তিনি 
বিদেশী ভাষায় মহিলাকে কথাটি বললেন ।.অত্ঃপর তার স্বামী এসে বললো, আমার 
সন্তান আমার থেকে কে কেড়ে নিতে পারে? আবু হুরায়রা (রা) বললেন, হে আল্লাহ! 
আমি সে কথাই .বলবো যা আমি রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে 
শুনেছি। তিনি জনৈক মহিলাকে বলেছেন, তখন আমি সেখানে বসাছিলাম । মহিলাটি 


www.pathagar.com 


তালাক ৩০৯ 


বললো, হে আল্লাহর রাসূল! আমার স্বামী আমার থেকে আমার সন্তানটি নিয়ে যেতে 
চায়। অথচ এ সন্তান আবু ইনাবার কূপ থেকে পানি এনে আমাকে পান করায় এবং 
আমার আরো অনেক খেদমত করে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন $ 
তোমরা উভয়ে লটারীর মাধ্যমে সন্তানের ফয়সালা করে নাও । কিন্তু স্বামী বললো, আমার 
সন্তান আমার থেকে কে নিতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটিকে 
লক্ষ্য করে বললেন $ ইনি তোমার পিতা ও ইনি তোমার মাতা ৷ সুতরাং তুমি এদের 
যাকে ইচ্ছা গ্রহণ করো । অতএব সে তার মায়ের হাত ধরলো এবং মহিলাটি ছেলেটিকে 
নিয়ে চলে গেলো। 


Le» NOT BN 5 VRE FER 
ECs lc brehbaosat pip anc 
we 52 KY UCTS JES BODE ut 


ww 32! Gide UGG 1 UA! Cir KIEL 
al Ass le dle di Jy Fe) sey 2 be 
Us Easy COI UAVERGSE Of Us ST BTS UU Us 
BEG IEEE ML EL DLS CLE 


ofr 


PLUG CAs IG 598 A ee 25 
২২৭৮ । আলী (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, (উমরাতুল কাযা-এর সময়) যায়েদ 
ইবনে হারিসা (রা) মক্কায় গমন করলেন। ফেরার সময় তিনি হামযা (রা)-র ছোট 
কন্যাটিকে সাথে করে নিয়ে আসেন। জা‘ফার ইবনে আবু তালিব (রা) বললেন, আমিই 
তাকে নেবো, আমিই তার বেশি হকদার, কেননা সে আমার চাচার মেয়ে এবং তার খালা 
আমার স্ত্রী।। আর খালা তো মাতৃ স্থানীয় । আলী (রা) বললেন, আমিই তার অধিক 
হকদার, সে আমার চাচার কন্যা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা 
আমার স্ত্রী । সুতরাং আমার স্ত্রীই তার বেশি হকদার । যায়েদ ইবনে হারিসা (রা) বললেন, 
আমিই এর বেশি হকদার । কেননা তাকে আনার জন্যে আমিই গিয়েছি, ভ্রমণের কষ্ট 
স্বীকার. করেছি এবং আমিই তাকে নিয়ে এসেছি । এমতাবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বের হয়ে আসলে একজন ঘটনাটি বর্ণনা করলো ৷ তখন তিনি (স) বললেন $ 
আমি উক্ত কন্যাটি জা‘ফারের জন্যই রায় দিলাম ৷ খালাই তাকে পাবে, কেননা খালা 
তো মাতৃস্থানীয়। '- 


www.pathagar.com 


৩১০ সুনান আবু দাউদ 


ero be eer “ seg - 


Le be Bn al be ULL, CS te 2 Lae Li -Yvva 
Up rai JU lis uly ll he ull sl 2 ol 


“eee 6 cee 


se IE 03 
২২৭৯ । আবদুর রহমান ইবনে আবু লায়লা (র) এই সূত্রে উক্ত ঘটনা অপৰ্ণাঙ্গভাবে 
বর্ণিত হয়েছে। বর্ণনাকারী বলেন, নবী (সা) জা‘ফার (রা)-কে উক্ত মেয়েটিকে দিলেন। 
কেননা তার খালা জা'ফারের স্ত্রী ছিলো। 


eof ihe tes ses 


ET BEE IEE 0 CAE SEES LD GSS -YYA. 


eee. $F 6 “4256 ৫ 


Le ESL CE GE BS CS te C8 


JG JG Aa aii i Ela ae El els JU ss S56 


LEE “dee e“ foe 


dle ae AL LES UIE ae CUS 


LEAD) 


Us UE IGS IE 


২২৮০ । আলী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যখন আমরা মক্কা থেকে রওয়ানা হলাম 
তখন হামযা (রা)-এর কন্যা আমাদের পিছে পিছে ছুটে এসে চিৎকার দিয়ে হে চাচা! হে 
চাচা! বলে ডাকলো। আলী (রা) তার হাত ধরে তাকে তুলে নিলেন এবং ফাতিমা 
(রা)-কে এসে বললেন, এই নাও তোমার চাচার মেয়ে । অতএব ফাতিমা (রা) তাকে 
তুলে নিলেন । এরপর রাবী পূর্ণ হাদীসটি বর্ণনা করলেন এবং বলেন, আর জা‘ফার (রা) 
বললেন, সে আমার চাচার মেয়ে, তার খালা আমার স্ত্রী। অবশেষে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম মেয়েটি খালাকেই দিলেন এবং বললেন $ খালা মাতৃস্থানীয়। 


Galle ALL 
অনুচ্ছেদ-৩৬ $ তালাকপ্রাপ্তা নারীর ইদ্দাতকাল 


« এ" 8 feos ees “6 


las OS lel, RD ae A Gs ~YYA\ 


8 a feo 46 ef ee 


LEAL MEd 


RATAN CN OO EEO 


EAE sg 


EE BE LE LL Lola dt J 


www.pathagar.com 


তালাক ৩১১ 


Ely oe Jl SSG GAbU all + Ul eile a U9 2 


Ell taal ws 


২২৮১ । আসমা বিনতে ইয়াধীদ ইবনুস সাকান আল-আনসারিয়্যা (রা) থেকে বর্ণিত । 
রাসূলুল্লাহ সাল্পাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাকে তালাক দেয়া হলো। তখন 
তালাকপ্রাপ্তা নারীর ইদ্দাত পালনের প্রথা ছিলো না। সুতরাং যখন আসমা-কে তালাক 
দেয়া হলো তখন মহান পরাক্রমশালী আল্লাহ তালাক সংক্রান্ত ইদ্দাতের আয়াত নাযিল 
করলেন তিনিই হলেন সর্বপ্রথম নারী যাকে কেন্দ্র করে তালাকপ্রাপ্তা নারীর ইদ্দাতের 
বিধান নাযিল করা হয়েছে। 


fl Slee ies CU PY RO 
অনুচ্ছেদ-৩৭ $ তালাকপ্রাপ্তা নারীদের ইদ্দাত সংক্রান্ত কতক বিধান রহিত 
হওয়া সম্পর্কে 


LE) ) 


rol FE NUD ob TE HEEL PS 


i 3 CCUM NCAT 


ES EC ON 
Be EE 


২২৮২ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, (আল্লাহর বাণী) “তালাকপ্রাপ্তা 
স্ত্রী তিনটি মাসিক খতুকাল অপেক্ষায় থাকবে” (সূরা আল-বাকারা £ ২২৮); এবং 
“তোমাদের যে সকল স্ত্রীর আর হায়েযগ্রস্ত হওয়ার আশা নাই তাদের ইদ্দাত সল্পর্কে 
তোমরা সন্দেহ করলে তাদের এবং যাদের এখনো হায়েয শুরু হয়নি তাদেরও ইদ্দাতকাল 
তিন মাস” (সূরা আত-তালাক £ ৪) । এ দ্বিতীয় বিধানটি রহিত হয়ে গেছে। (অর্থাৎ 
প্রথমে উল্লেখিত আয়াতের মধ্যে সর্বপ্রকারের তালাকপ্রাপ্তা নারীই শামিল রয়েছে) । 
অতঃপর আল্লাহ বলেছেন, “তোমরা তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দিলে তোমাদের 
জন্য তাদের পালনীয় কোন ইদ্দাত নাই যা তোমরা গণনা করবে” (সূরা আল-আহযাব £ 8১৯) । 


LALA LL 
Wey 8 ছা তালাকের bl 


ত EE LOE 0S 


www.pathagar.com 


৩১২ সুনান আৰৃ দাউদ 


ue Js on Lal oe Ua on pla Se Baily fl on ESS 


Pe it OE Vo eR TOES TPES COE 
al Laie Se 

২২৮৩ । উমার (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা (রা)-কে 

তালাক দিয়ে পরে ফিরিয়ে নিয়েছেন। 

টীকা £ এক অথবা দুই তালাক দেয়ার পর্‌ পুনরায় তাকে স্ত্রী হিসেবে এহণ করাকে 'রাজা'আত'’ বলে। 

কিন্তু তিনি তালাকের পর রাজা‘আতের সুযোগ থাকে না (অনু.)। 


টো! 8 Ladd তালাকপ্রাপ্তা নারীর খোরপোষ 


WE te WL Toi 0 8 
ll, GSE as El Ll ake 5 3 PARE 


“Oar 


SLOG tb CE all Ce diy JEG SLES rt ig 
He OEE NEY হং dn de Sn Ue 


এ "86" 


fal alls MUG Ltn ass Sai Sl a als GL Gul 


Stes ooo 8 er 


AEE TERT A FYE FY Lsndls alls Lis alls ball 


da dit is JEG Cbs 2 Gly LE fh 2 pl 
Ls Ele OEE D0 EI Lil ded 
JG BO LS BRUIT 


0 Teo oe 


Ee 


২২৮৪ । ফাতিমা বিনতে কায়েস (রা) থেকে বর্ণিত । আবু আমর ইবনে হাফস (রা) 
এলাকার বাইরে থাকা অবস্থায় তাকে চূড়ান্ত তালাক দিলেন। তিনি তার প্রতিনিধি 
মারফত সামান্য কিছু যব (খোরাকী বাবত) তার. কাছে পাঠালেন । ফাতিমা (রা) খুব 


www.pathagar.com 


তালাক ৩১৩ 


রাগ করলেন, তা -এঁহণই করলেন না। তাতে বাহক ক্ষুব্ধ হয়ে বললো, আল্লাহর শপথ! 
তোমার জন্য আমাদের উপর কোন অধিকারই নেই । ফাতিমা (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি: ওয়াসাল্লামের কাছে এসে বিষয়টি তাঁকে জানান । তিনি বললেন £ তার 
স্বামীর) নিকট থেকে তুমি নাফাকা (খোরপোষ) পাওয়ার অধিকারী নও এবং তাকে 
হরহামেশা আমার সাহাবীদের আসা-যাওয়ার একটা ভিড় থাকে। বরং তুমি ইবনে উন্বে 
মাকতৃূমের ঘরে গিয়ে অবস্থান'করো। কেননা সে অন্ধ মানুষ ৷ তুমি (স্বাধীনভাবে) 
কাপড়চোপড় বদলাতে পারবে। তোমার ইদ্দাতকাল শেষ হলে আমাকে অবহিত করবে। 
ফাতিমা (রা).বলেন, আমি হালাল হলে পর তাঁকে জানলাম, মু‘আবিয়া ইবনে আবু 
সুফিয়ান ও আবু জাহম উভয়ে আমার নিকট বিবাহর প্রস্তাব পাঠিয়েছে। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ এই যে আবু জাহম, তার কাধ থেকে লাঠি 
কখনে নীচে নামে-না। আর ৰেচারা মু'আবিয়া! তার কোন মাল-সম্পই নেই । সুতরাং 
তুমি উসামা ইবনে যায়েদকে বিবাহ করো। ফাতিমা বলেন, প্রথমে আমি তীর এ 
প্রস্তাবকে অপছন্দ করলাম । কিন্তু তিনি পুনরায় বললেন $ তুমি উসামা ইবনে যায়েদকে 
বিবাহ-ক্র্নো । সুতরাং আমি তাকে বিবাহ করলাম । ফলে আল্লাহ তা'আলা আমাদের এ 
দাম্পত্য জীবমের মধ্যে যে খায়ের ও বরকত দান করেছেন, টি আহি কয 
নারীর ঈর্ষার পাত্র হয়েছি। 

টীকা $ তিন. তালাকপ্রাপ্তা নারীর খোরপোষ প্রাপ্তি সম্বন্ধে আলেমগণের মতভেদ আঁছে । ইমাম আহমাদ, 
ইসহাক প্রমুখ বলেন, সৈ খোয়াকী ও বাসস্থান কিছুই পাবে না। ইমাম শাফিঈ ও অধিকাংশ মনীষী বলেন, 
বাসস্থান পাবে কিন্তু খোরাকী: পাবে না। ইমাম সুফিযান সাওরী ও কুকার হানাফীগণ বলেন, বাসস্থান ও 
খোরাকী দু'টিই ওয়াজিব, TR 
SESE le FE 


A Ee b- [ct ih 2 JE {i po ll IE 
vais Ll brad NTE Ee dl oS us! ssl 

Al UC Sy Saal GLI UW UL 
২২৮৫ ৷ আবু সালামা ইবনে আবদুর রহমান (রা) থেকে বর্ণিত । ফাতিমা বিনতে কায়েস 
(রা) তাকে বর্ণনা করেছেন যে, আবু হাফ্স ইবনুল মুগীরা তাকে তিন তালাক দিয়েছে। 


www.pathagar.com 


৩১৪ সুনান আবূ দাউদ 


অতঃপর রাবী পূর্ণ হাদীসটি বর্ণনা করেছেন। তাতে আছে £ খালিদ ইবনুল ওয়ালীদ এবং 
মাখযূম গোত্রীয় -একদল লোক নবী সাল্লান্তাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 
বললেন, হে আল্লাহর নবী! আবু হাফস ইবনুল মুগীরা তার স্ত্রীকে তিন. তালাক :দ্িয়েছে, 
অথচ সে তার জন্য, নামমাত্র কিছু খোরাকী রেখে গেছে। তিনি বলেন £ সে কোন প্রকার 
‘নাফাকা’ (খোরাকী) পাবে না । এরপর রাবী পূর্ণ হাদীসটি বর্ণনা করেছেন। তবে 
মালেকের বর্ণিত হাদীসটি এর চাইতে অধিক পরিপূর্ণ। 


be gre GES LAN GES AE ae Ets -YYAL 


2 re iol us Si Lb iis Ll ol ie 2 


ofa 


As ME LE Seal Gly ES ale all ois 
EL YUE SL a ole tl le ttt YY 
LR SALE UA i UU 


elaiis iis 
২২৮৬ ।.আবু সালামা (রা) বলেন, ফাতিমা বিনতে কায়েস (রা) আমাকে বর্ণনা 
করেছেন, যে, ‘আবু আমর ইবনে হাফস আল-মাখষূমী তাকে তিন. তালাক দিয়েছে: 
এরপর রারী পূর্ণ হাদীস এবং খালিদ ইবনুল ওয়ালীদের কথাটিও বর্ণনা করেছেন.। তিনি 
(বর্ণনাকারী) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহিলা সম্পর্কে বললেন ৪. সে 
খোরাকী ও বাসস্থান পাবে না। উক্ত হাদীসে এ কথাটিও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বলে পাঠিয়েছেন $ জামার বাঘে প্রায্ণ বৃতিরেরে 
কিছু করোনা । 


48° 4 [NE 


EELS MES ha On ans Sl ae bs Ll GES vvAY 


oe seg 


RR OECTA FE CFE 


i Le 


TECH ELITE CER ER COTO TO 
ES Hl pale on mal ie Serbo Eds ATHY 
২২৮৭ ৷ ফাতিমা বিনতে কায়েস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি বনু মাখযূমের 


এক ব্যক্তির. বিবাহে ছিলাম । সে আমাকে সম্পূর্ণরূপে বিচ্ছেদের তালাক দিয়েছে। 
অতঃপর রাবী মালেকের হাদীস অনুযায়ী বর্ণনা করেছেন। আতে আর্য বলেছেন .যে, নবী 


www.pathagar.com 


তালাক" ৩১৫ 


সিদ্ধান্ত নিও না” । আবু দাউদ (র) বলেন, আশ-শা'বী, আল-বাহী এবং আতা প্রমুখ 
'আবদুর'রহমানের উদ্ধৃতি দিয়ে অনুরূপ বর্ণনা করেছেন। আবু বাক্র ইবনে আবুল জাহম, 
এরা সবাই ফাতিমা বিনতে কায়েস (রা) থেকে বর্ণনা করেছেন যে, তার স্বামী তাকে 
তিন তালাক দিয়েছে। 


oct seo fe ee 48" # “on oer [) EE 29° 


a Cl Gis Li GS LS 2 Lae GES -YYM 
as LE Ed Ek Gi At Al Ae GENES OO. 


EX Ty GEL le ed di he i Ul 
ARGS ana) থেরে বর্ণিত তার স্বামী: তাকে তিন তালাক 
দিলেনে, কিন্তু নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য খোরাকী এবং বাসস্থান 
কোনটিরই ব্যবস্থা দেননি। 


ert or 


Hm AN Cn CE El 
oxi ui: AL OE PELE 


Re CEE A SR a EH Ne I 
toh EEE LLG U2 bn U2 2 CECE UIFSA 
Es Lables G- Gin bl sre A ol [0 e' 
Si Ll le Caste EOE $e UG Us be 
EFS DOLLS bh US MI WES LN PUG isi 
LEE Ao lk te Sn 


sty la A Ls ae lly Bae sl 
২২৮৯ । ফাতিমা বিনতে কায়েস (রা) থেকে বর্ণিত । তিনি আবু হাফস ইবনুল মুগীরার 
বিৰাহে৷ ছিলেন। আর আবু হাফস "ইবনুল মুগীরা তাকে সর্বশেষ তৃতীয় তালাকটিও 
দিলেন। তিনি বলেন. যে, তিনি রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 
তার (স্বামীর) ঘর. থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে ফতোয়া চাইলেন । তিনি তাকে 
ইবনে উম্মে মাকতূমের ঘরে চলে যাওয়ার নির্দেশ দিলেন। কিন্তু মারওয়ান ইবনুল হাকাম 
‘তালাকপ্রাপ্তা নারীর স্বামীর ঘর থেকে বের হয়ে চলে যাওয়া’ সংক্রান্ত ফাতিমার 


www.pathagar.com 


৩১৬ সুনান আবু দাউদ 


হাদীসকে সঠিক বলতে. অস্বীকৃতি জানিয়েছেন। আর.-উরওয়া (র); বলেন, আয়েশা (রা) 
ফাতিমা বিনতে কায়েসের, হাদীসকে অস্বীকার করেছেন। আবু দাউদ (র) বলেন, সাদেহ 
ইবনে রায়সান; ইবনে জুরাইজ, শু'আইব ইবনে আবু হামযা সকলেই আয়:যুহরী (র) 
থেরে এভাবেই হাদীসটি বর্ণনা করেছেন। আবু দাউদ (র) বলেন, ‘শু'আইব ইবনে আবু 
হামযা’ ৷ আর আবু হামযার নাম দীনার, যিয়াদের মুক্তদাস। 

oe bf SIA ce Bie LE A Lie NYA. 


Wii CT ne Ee 


cule “i Pe LE 


ae ted Uo ES 
st: oe ANE Lt Es I PEA a 


SEES TES SS 


GE dC diy YEG de Ga bl pln oe SONG Ls 


GLEYUIG ALS le "jd dr Ae dt SGC LG bi 
SA ULES UD SIE Jatt a EEL AL LIES yl 


her j resis Aa dN Yi JUG adit Vy Unf 
UE Gall Yo be HE css LUE pri Hh onl 
AL EAVES TTI WEST TE < ail Ge al ARYL 
ELS UO UE WB IAG OL MLAS EA LC 


Ellis lad SCG fl a Sal ih 


UG dls EL i WS UAL Gi CLG EI Ue 
¢ lees ese “0 20 bdo Ae 
ES bt DDS ES bpd AAS 
ihe tS sh Js Stil ৬৯; ALE Ho xl 
USE HOE RT L LL Ae ie a 
Ue echoes ‘4% Acesse 8 
ca be SOLAS Lal oe GEL 
ACS AUG Gn de ph th ee AE CA 

bane EA ME 


WELL Lo 


www.pathagar.com 


তালাক + ৩১৭ 


২২৯০ । উবাইদুল্লাহ (র) থেকে বর্ণিত । মারওয়ান ফাতিমা (রা)-র কাছে লোক পাঠিয়ে 
তাঁর সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন যে, তিনি (ফাতিমা) আবু হাফসের বিবাহে 
ছিলেন । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবু তালিব (রা)-কে ইয়ামান 
দেশের কোন এলাকার শাসক নিযুক্ত করে পাঠালেন। তার স্বামীও তার সাথে তথায় 
গমন করেন! পরে তার স্বামী তাকে অবশিষ্ট এক তালাক দিলেন। আর তিনি ‘আয়্যাশ 
ইবানে- আযু ব্নাবী’আঁ ও হারিস ইবনে হিশামকে অনুরোধ করলেন 'যে, তারা উভয়ে যেন 
তাকে.(ফ্লাতিমাকে) খোরপোষ প্রদান. করেন। তারা: দু'জনই বললেন; আল্লাহর শপথ! সে 
খোরপোষ: পারে-না যদি সে গর্ভবতী না হয়। তিনি নরী (সা)-এর নিরুট এলে তিনি 
বলেন £$ তুমি. খ্বোরপোষ পারে না, যদি গর্ভবতী না হয়ে থাকো । তিনি স্বামীর ঘর থেকে 
অন্যত্র চলে যাবার অনুমতি চাইলে তাকে চলে যাওয়ার অনুমতি দিলেন। ফাতিমা 
জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আমি কোথায় চলে যাবো? তিনি বললেন'ঃ ইবনে 
উন্মে মাকতৃমের কাছে। তিনি ছিলেন অন্ধ ৷ তুমি তার সামনে পরিধেয় বদল করলেও সে 
দেখতে পারে না। তার ইদ্দাত সমাপ্ত হওয়া নীগাদ তিনি তথায় অবস্থান করেন। অতঃপর 
নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উসামা (রা)-এর সাথে বিবাহ দিলেন। 
এরপর কাবীসা এসে মারওয়ানকে এ সংবাদ জানালেন । মারওয়ান বললেন, আমরা উক্ত 
হাদীসটি' কেবলমাত্র একটি নারী থেকেই শুনলাম । আমরা নির্ভরযোগ্য বিষয়ে অবিচল 
থাকবো, লোকে যার উপর আমল করে আসছে ফাতিমা মারওয়ানের মন্তব্য শুনতে 
পেয়ে বলেন, আল্লাহর কিতাবই আমার ও তোমাদের মধ্যে মীমাংসা করবে। আল্লাহ 
তা'আলা বলেছেন, “তোমরা.তাদেরকে (স্ত্রীদেরকে) ইদ্দাত পালন করার সুযোগ রেখে 
তালাক দাও... তুমি অবগত নও, হতে পারে আল্লাহ্‌ এরপর কোন উপায়-করে দিবেন” 
পৰ্যন্ত (সূরা আত্‌-তালাক ঃ ১) । ফাতিমা (রা) বললেন, তিন তালাকের প্র আবার নতুন 
কি ঘটার সম্ভাবনা আছে? আবু দাউদ (র) বলেন, ইউনুস যুহরী থেকে অনুরূপই বর্ণনা 
করেছেন। আর যুবাইদী উভয় হাদীসকে উবাইদুল্লাহর হাদীসের মতই মা‘মারের হাদীসের 
অর্থে বর্ণনা করেছেন। আর আবু সালামার হাদীস উকাইলের হাদীসের অর্থানুরূপ এবং 
মুহাম্মাদ ইবনে ইসহাক যুহরীর উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন যে, কাবীসা ইবনে যুআইব 
(র). তাকে যে হাদীস বর্ণনা .করেছেন তার অর্থ উরাইদুল্লাহ ইবনে আরদুল্লাহ বর্ণিত 
হাদীসের অর্থকেই সমর্থন করে। সেখানে তিনি বলেছেন, “অতঃপর কাবীসা মারওয়ানের 
ফাছে গিয়ে ফাতিমা (রা)-র বিবরণ তাকে জানালেন” । 


DAG SA CLG Cle WS LL CL 

অনুচ্ছেদ-৪০ ঃ যিনি ফাতিমা (রা)-র হাদীসটিকে অস্বীকার করেন. 

sal iE i sll carl EE ai ESE NNN) 
SL Ee pall mall 4 SiS UU GL sl te B25) 


www.pathagar.com 


৩১৮ সুনান আবূ দাউদ 


ae ES CY hs Er Je i AE bl sf JG 
GIL Yl Js LE he Er 5 Ly, Es 
3 ni wi NEA 


COE CRE TET TE TOE TEES FUE 
আল-আসওয়াদের সাথে উপস্থিত ছিলাম । তিনি-বলেন, ফাতিমা বিনতে কায়েস (রা) 
উমার ইবনুল খাত্তাব (রা)-র নিফট এলে তিনি বললেন, এক নারীর কথার উপর-ভিত্তি 
ভ্াসা্লামের সাত (বিধান) বর্জন করতে পারি না। কেনা আমরা জ্ঞাত নই যে, িনি 
প্রহৃত ঘটনা স্বরণ রাখতে পারছেন কিমা? 


Ce EEE ER ee TRG AEN 
US eT CSE 
রা) oS Din sind SL BS pt La EI LG 


#02 


sate thir dn al Ja 
২২৯২ । হিশাম ইবনে উরওয়া (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । তিনি বলেন, 
আয়েশা (রা) ফাতিমা বিনতে কায়েসের বর্ণিত হাদীসের কঠোর সমালোচনা করেছেন। 
তিনি বলেছেন, ফাতিমা একটি ভীতিপ্রদ স্থানে বসবাস করতেন, তথায় তার নিঃসঙ্গ 
অবস্থান করা নিরাপদ মনে না করায় তাঁকে অন্যত্র চলে যাওয়ার জন্যে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। tl, 


#0 CEMENT Md 


AN ASAT SOR CAT Ln EA LO EE ovary 
25 Hl CAL US a ps Be be cit be pail bo 
US 5 a UE Yl Lf SIG Lbl Js cl 


২২৯৩ । উরওয়া ইবনুয যুবাইর (র) থেকে বর্ণিত । আয়েশা (রা)-কে ফাতিমার বক্তব্যের 
ক করিনি বাক তা আলোচনা করার মধ্যে তার জন্য কোন 
কল্যাণ নেই । 


EA td e+ 0 - es O20 i002 Ed 48" | 
UT St Ei jel EE hE a 
“ e ] টী 


www.pathagar.com 


তালাক ৩১৯ 


El 08 


Sr UIE CH YG LLG EE Lt al oh HULL be aa 
KS SE 
২২৯৪ । সুলায়মান ইবনে ইয়াসার (র) থেকে ফাতিমার (স্বামীর ঘর থেকে অন্যত্র) চলে 
যাওয়ার ব্যাপারে বর্ণিত । তিনি ৰলেন, তা ছিল তার অশোভনীয় আচরণের দরুন (তার 
দুর্ব্যবহারের কারণে) । ” 


+0 - oe ce. ‘e0 CES e“ o- & -oca rid er > 
Ol oe a 2 2 OF ALC be ll Gia -YYAo 
“oes + #0 « « Ed e“ ocah 
llc SSL Lp dif as om lly Ss op 


eae ee 26 


EE Bo FE OVE OR 
sp onl bla dl Lasts SLi past 
2 ls JUG Ua od Et Sy dt 35 sl JG all 
Sin 2b Jy At pas se by ble 3 


PHN 


Ua Yl EIS 3 oi bl sls BL Cl till 


PAPE 


Ctl ok Nl VELLORE 


Al nia LE 
২২৯৫। আল-কাসেম, ইবনে মুহাম্মাদ ও সুলায়মান ইবনে ইয়াসার (র) বর্ণনা করেছেন 
যে, ইয়াহইয়া, ইবনে সাঈদ ইবনুল ‘আস তার (স্ত্রী) আবদুর রহমান ইবনুল হাকামের 
কন্যা (আমূরাহ)-কে চূড়ান্ত (তিন) তালাক দিয়েছে এবং (তার পিতা) আর দুর রহমান 
তাকে নিজ বাড়িতে নিয়ে এসেছেন এ সংবাদ পেয়ে আয়েশা-(রা). মদীনার গভর্নর 
মারওয়ান ইবনুল হাকামের কাছে লোক পাঠালেন এবং বললেন, আন্পাহকে স্বয় করো 
এবং মহিলাকে তার (স্বামীর), ঘরে ফেরত পাঠাও । সুলায়মানের বর্ণিত হাদীসে উল্লেখ 
রয়েছে .যে, -মারওয়ান বললেন, আবদুর .রহমান আমাকে. পরাভূত রুরেছে। আর 
আল-কাসেমের বর্ণিত হাদীসে উল্লেখ রয়েছে যে, মারওয়ান বলেন, আপনার কি ফাতিমা 
বিনতে কায়েসের ঘটনাটি স্বরণ নেই? আয়েশা (রা) বললেন, ফাতিমা বিনতে কায়েসের 
ঘটনাটি উল্লেখ না করলে তোমার কোন ক্ষতি হবে না । মারওয়ান বললেন, আপনি যদি 
VR ELn Ll BL Sl hah তা এই দম্পতির ক্ষেত্রেও আঁপনার 
জন্য যথেষ্ট হরে। 


LO Ao Pio 448” to-# LA Sof sor goe aw 


Un noi > Cis RS ESE ls cm asf Cha FAY 


fr 06 asoseoe “48:2 


NSIT Lal xsi JG Slee Grose Gia 


www.pathagar.com 


৩২০ সুনান আবূ দাউদ 


ul Ll ul EEO 

lee | onl 
২২৯৬ ৷ মায়মূন ইবনে মিহরান (র) বলেন, মামি মদীনায় গমন করলাম এবং সাঈদ 
তিনি স্বামীর বাড়ি ত্যাগ করে (ইদ্দাত পালনের জন্য) অন্যত্র চলে যান। সাঈদ (র) 
বললেন, চিডি ত বা বয় কত ছিট ফিনেন সামাল তং তাকে 
চত ফিতর ছা 


অনুচ্ছে:৪১ ১ ॥ দত পালনকাদিনী দিনের বেদ বাড়ির বাইরে হে শা 


EI F SE AiG LA fi el BL NT 
ls lain ha il, - SSI UG I, ili SUS 


FE Ee Sb A Ss CS Us ATTY WOR 


AS bis 
২২৯৭ । জাবের (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমার খালাকে তিন তালাক দেয়া 
হলো । তিনি: তার খেজুর গাছ থেকে ফল কাঁটার উদ্দেশ্যে বের হলে, জনৈক ব্যক্তি তাকে 
নিষেধ কররলো। অতএব তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসৈ বিষয়টি 
তাঁকে জানালেন। তিনি বললেন ঃ তুমি বাইরে গমন করো এবং তোমার খেজুর কাটো। 
হয়তো তুমি তা থেকে দান-খয়রাত করবে কিংবা অন্য ফোন কল্যাণমূলক কাজ করবে। 
টীকা £ হযতনত আলী (রা) ও আবু হানীফা (র) বলেন, সে কোন দীনি কিংবা দুনিয়াবী প্রয়োজনে ইন্দাত 
পালন অবস্থায় দিনের বৈলায় বাইরে গমন করতে পারবে, প্রয়োজন ব্যতীত বাইরে যাওঁয়া জায়েয নেই। 
ইমাগ্ন মালেক, আহমাদ ও শাফিঈ প্রযুখ বলেন; প্রয়োজন ও নিষ্প্য়োজন সর্বাবস্থায় বাইরে গমন করতে 
পারবে (অনু.) । 


sll EAA ay Io PEAY FE isle pe 0 
অনু্ছেদ-৪২ ৪ ওয়ারিলী বত নির্ধারণ করে দেয়ার পর বিধবার জন্য 
খোরপোষ প্রদানের ব্যবস্থা রহিত হয়েছে by 


ore se fo 


EAT EE TO La SYYAMA 


www.pathagar.com 


তালাক ৩২১ 


mle nl oe Lake 2 syn be nl be lyr 
Lelie Ms 1559 CES Esl L342 টী LE lly 
UR Etre Bl LS Edd EET Sd ald oll 
Li lal 2 Sb JAN Ends ods pre bt 


key il 


২২৯৮ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । মহান আল্লাহর বাণী ৪ “তোমাদের মধ্যে 
যাদের মৃত্যু আসন্ন এবং স্ত্রী রেখে যায় তারা যেন তাদের স্ত্রীদেরকে ঘর থেকে উচ্ছেদ না 
করে তাদের এক বছরের ঘোরপোষের ওসিয়াত করে” (সূরা আল-বাকারা £ ২৪০) । 
এটা মীরাসের আয়াত দ্বারা রহিত হয়েছে যেখানে তাদের (স্ত্রীদের) জন্য কখনো 
এক-চতুৰ্থাংশ আবার কখনো এক-অষ্টমাংশ নির্ধারণ করা হয়েছে এবং এক বছরের 
ইদ্দাত মাত্র চার মাস দশ দিন দ্বারা রহিত হয়েছে। 


235 Wie sisal sla LL 
অনুচ্ছেদ-৪২ £ স্বামীর মৃত্যুতে স্ত্রীর শোক পালন করা 
be Elo late be AL ba ABN LD -svan 


এড 2 বণ e“ oer er 


SEY i BG lL loi PS 02 il os ae 
[) « [] এ a) [] El ces coe ও 

yl ysl Lions LHL SS SIG. LILI 
Le cin ina sak ss ie STE Sr 


EAT 


24 Ln bh ty Ld Ce UG SIG BS nly 
Hay IY Ss ls le «le dt Le dU Sh tl 
SLI S58 GA ote GES bl DA pA sh 

ON CPE Ke OE 2১ 


38 ia e0e EAA POT eo 


EE BE OE TT 
du sy Ua pial le Sh Us oe 


s-ee 


yl Es5 cle FIO S55 Goi BANE STE 


www.pathagar.com 


৩২২ সুনান আবু দাদ 
tial o-0 J SLL fll ng 25 EG Lye pel 
EEG Li Lid sl 
Uns UE EG Ue SEALS ie Ue93 AS nl 
JG pS SY UE WS ESE SL FL le Un la dl 
hy) EAE TEL EEO La lS 
JG Jal nl) ole Sd 2 CLAN A KIA Sl 
UR eT CECE ESS 
atl Cake EISS GAS UL AE Gt Ml Sil LASS 
DEL SEE RE CL LE I 


LEELA Cli basis Ll sl 
ELE EEE ULE 

Nn ES SLT sal UG ot ‘sl 
২২৯৯ । হুমাইদ ইবনে নাফে' (র) থেকে বর্ণিত। যয়নাব বিনতে আবু সালামা (রা) 
তাকে এ তিনটি হাদীস বর্ণনা করেছেন। যয়নাব (রা) বলেন, নবী সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবীবা (রা)-র পিতা আবু সুফিয়ান (রা) মারা গেলে, আমি তার 
কাছে গেলাম । উম্মে হাবীবা (রা) হালকা পীত রং-এর খোশবু ইত্যাদি নিয়ে ডাকলেন। 
তা. থেকে এক বালিকাকে খোশবু মাখালেন এবং তার গাল স্পর্শ করলেন। অতঃপর 
বললেন, আল্লাহর কসম! আমার কোন খোশবুর দরকার ছিলো না৷ শুধু এজন্যই যে, 
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ৪ যে নারী আল্লাহ ও 
আখেরাতের প্রতি ঈমান রাখে তায় পক্ষে মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক 
পালন করা হালাল নয়। তবে শুধু স্ত্রী তার স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন 
করবে। যয়নাব (রা) বলেন, অতঃপর আমি যয়নাব বিনতে জাহশের ভাই মারা গেলে 
তার ঘরে. যাই । তিনিও সুগন্ধি নিয়ে ডাকলেন. এবং তা ব্যবহার করলেন, অতঃপর 
বললেন, আল্লাহর শপথ! আমার খোশবুর কোন প্রয়োজন ছিলো না। শুধু এজন্যেই 
ব্যবহার করলাম যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারের উপর 
থেকে বলতে শুনেছি ৪ যে নারী: আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে তার পক্ষে 
মৃতের জন্য তিন দিনের বেশি শোক জ্ঞাপন জায়েয নেই । কেবলমাত্র স্ত্রী তার স্বামীর 
মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করবে । যয়নাব (র) বলেন, আমি আমার মা 
উম্মে সালামা-(রা)-কে বলতে শুনেছি, জনৈক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


www.pathagar.com 


তালাক ' ৩২৩ 


ওয়াসাল্লামের কাছে এসে বললো, হে আল্লাহর রাসূল! আমার মেয়ের স্বামী মারা গেছে। 
মেয়েটির চোখ রোগাক্রান্ত হয়েছে। আমরা কি তার চোখে সুরমা লাগাতে পারিঃ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ না। মহিলাটি দু'বার অথবা তিনবার 
জিজ্ঞেস করেছে এবং তিনি প্রতিবারই ‘না’ বলেছেন। অথঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ তাকে চার মাস দশ দিন অপেক্ষা করতে হবে। অথচ 
জাহিলিয়াতের যুগে তোমাদের কোন নারীকে এক বছর ধরে ইদ্দাত পালন করতে হতো, 
অতঃপর পায়খানা নিক্ষেপ করে পবিত্র, হতো হুমাইদ (র) বলেন, আমি যয়নারকে 
জিজ্ঞেস করলাম, বছর সমাপনাস্তে বিষ্ঠা নিক্ষেপের অর্থ কিঃ. যয়নাব বলেন, জাহিলী যুগে 
কোন নারীর স্বামী মারা গেলে, সে একটি ক্ষুদ্র কোঠায় ডুকে পড়তো এবং অত্যন্ত নিকৃষ্ট 
পোশাক পরিধান করতো, আর এক বছর. অতিবাহিত না হওয়া পর্যন্ত সে খোশবু ব্যবহার 
করতে পারতো না। এরপর তার কাছে চতুষ্পদ জু, যেমন গাধা, রকরী অথবা কোন 
একটি পাখি আনা হতো । সে তার গায়ে হাত বুলাতো, সে যেটার গায়ে হাত লাগ্যতো 
প্রায় ক্ষেত্রে সেটা মারা যেতো । অতঃপর মহিলাটি সংকীর্ণ প্রকোষ্ঠ থেকে বেরিয়ে আসতো 
এবং তাকে কিছু বিষ্ঠা দেয়া হতো । সে তা ছড়িয়ে দিতো, এরপর সে যে কোন কাজ, 
যেমন সুগন্ধি ইত্যাদি ব্যবহার করতে পারতো । ইমাম আবু দাউদ (র) বলেন, 
‘আল-হাফশ’ অর্থ ছোট ঘর । 


UES iL Al 3 LL 

অনুচ্ছেদ-৪৩ £ যে নারীর স্বামী মারা গিয়েছে তার অন্যত্র গমন করা 
Sl alee AL be NLL LS Ve LD vs 
Ee oh Ak LS EL be Ee ON on GOI 
SL 3h A AS pl p32 Ls Sis tl 
STALLS LG det dn dt J dl Ui CS) 
diol at 429১ ub FULE nd UDA dl 2 
Un) ICG EG tid pill Gb Il ss al 
ESS SC al dl e25l bl ns sale a dir le dl 
a eet de dU UE EG AE Ys SLs oe 
small sls 2 2 EK ED CLG EI a 
Lai le SI oli EY ULL lsh les 


www.pathagar.com 


৩২৪ সুনান আবু দাউদ 


soe 


EOD i 2 El JEG SIG 295 ols bn SKS dl 
Lali SilG. EES EEG EG: si oll 


feos 


Sl ELS Wi oe Ll AL ode SU 56 


২৩০০ । যয়নাব বিনৃতে কা'ব ইবনে উজরা (র) থেকে বর্ণিত । আৰু সাঈদ আল-খুদরী 
(রা)-এর বোন ফুরায়আ বিনতে মালেক ইবনে সিনান (রা) তাকে অবহিত করেছেন যে, 
তিনি তার পিত্রালয় বনু খুদরায় ফিরে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসান্পামের কাছে এসে অনুমতি চাইলেন। তার স্বামী তার কয়েকটি পলাতক 
ক্রীতদাসের খোজে গিয়েছিলেন। অবশেষে তিনি আল-কাদূম এলাকার সীমায় পৌছে 
তাদের নাগাল পেলে তারা তাকে হত্যা করে। তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়সাল্লামের কাছে অনুমতি চাইলেন, আমি আমার পিত্রালয়ে ফিরে যেতে চাই । তিনি 
আমার জন্য তার মালিকাধীন কোন বাসস্থান কিংবা কোন প্রকারের খোরপোষ রেখে 
যাননি । মহিলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ হা । রাবী 
বলেন, অতএব আমি রওয়ানা হয়ে হুজরা বা মসজিদ পর্যন্ত গেলে তিনি আমাকে 
ডাকলেন, অথবা অন্য কারো দ্বারা আমাকে ডাকালেন। তিনি আমাকে বললেন £ তুমি কি 
বলেছিলে? তখন আমি আমার স্বামীর ঘটনাটি পুনরাবৃত্তি করলাম । তিনি আমাকে 
বললেন ঃ যাও, তুমি তোমার (স্বামীর) ঘরেই ইন্দাত শেষ হওয়া নাগাদ অবস্থান করো। 
মহিলাটি বললেন, আমি সেখানেই চার মাস দশ দিন ইদ্দাত অতিবাহিত করলাম । 
উসমান ইন্ননে আফফান. (রা) তার যুগে. আমার.নিকট লোক পাঠিয়ে আমার"ঘটনাটি 
জানতে চাইলেন । আমি তাকে তা জানালাম । তিনি তা অনুসরণ করলেন এবং সেইমতে 
বিধান জারি করলেন। 


Loni al 
অনুচ্ছেদ-৪8 £ যিনি মনে করেন, ইদ্দাত পালনকারিণী অন্যত্র যেতে পারে 


20 “48808, 


Come EEO BATE EE dL KREG LAE 
init ins, Wl he ts La EAS 


TT RE lal ES 


www.pathagar.com 


তালাক ৩২৫ 


Mc ER US 2s Jia Lhe GRE CHE 
EC CR Le EC ea FE 
২৩০১ । আতা (র) বলেন, ইবনে আব্বাস (রা) বলেছেন, আল্লাহর বাণী £ “নিজ 
পরিবারে অবস্থান করে ইদ্দাত পালন করা” সম্পর্কিত হুকুম রহিত হয়ে গেছে। অতএব 
সে যেখানে ইচ্ছা ইদ্দাত পালন করতে পারে। তা হলো মহামহিম আল্লাহ্র বাণী- “ঘর 
থেকে বহিষ্কার না করে” (সূরা আল-বাকারা ৪ ২৪০) । আতা (র) বলেন, সে. ইচ্ছা 
করলে স্বামীর পরিবারে থেকে ইদ্দাত পূর্ণ করতে পারে এবং স্বামীর) ওসিয়াতকৃত 
বাড়িতে বসবাস করতে পারে, আর যদি সে চায় অন্যত্র চলেও যেতে পারে আল্লাহ্র 
নিম্নোক্ত বাণী অনুসারে £ “কিন্তু যদি তারা বের হয়ে যায় তবে বিধিমত তারা নিজেদের 
জন্য যা করবে...” সূরা আল-বাকারা £ ২৪০) । আতা (র) বলেন, মীরাসের আয়াত 
নাযিল হলে নির্দিষ্ট বাসস্থানও রহিত হয়ে গেলো। এখন সে যেখানে ইচ্ছা ইদ্দাত পূর্ণ 
করতে পারে। | 


£51070 2 RS on i 
& ( 
« a - 


অনুচ্ছেদ-৪৫ $ ইদ্দাত পালনকারিণী ইদ্দাতকালে যা পরিহার করবে 


AE) এত 


lh 2 CLS ASS aL wins GED ovr. Y 


oe se 
- 
[ 


Gin, ule mln cis Ub 2 All Es nS 
DEO ne de bela als adite 


29 “74 


be Hoe LAS bo CAN URL Vay pls be till 
Yb GHAI YUIG Ls be “d di he sl 
Cs LY Mac A Li le LoS ULL ES le 


Usotb Al SU Cb Las Ys UaiG Ys has CYS Eye 
Rh Cisixs JUG. UE yi bi oe TL aa in Sth II 


EASY Cis Fi YI es UEC 
২৩০২ । উন্মে আতিয়্যা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সাল্পান্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ কোন নারী স্বামী ব্যতীত (কোন মৃত ব্যক্তির জন্য) তিন দিনের 
বেশি শোক পালন করবে না, অবশ্য স্বামীর মৃত্যুতে সে শোক পালন করবে চার মাস দশ 
দিন। এ সময়ের মধ্যে সে রঙ্গিন পোশাক পরিধান করবে না, অবশ্য হালকা রংবিশিষ্ট 


www.pathagar.com 


৩২৬ সুনান আবু দাউদ 


পোশাক পরতে পারে এবং সুরমা ও কোন প্রকারের সুগন্ধি ব্যবহার করবে না। তবে 
হায়েয বা ঝতুসাবের পরে তোহরের নিকটবর্তী সময়ে ‘কোসত’ ও ‘আযফার' নামক 
হালকা সুগন্ধি ব্যবহার করতে পারে, ‘খেযাব’ও লাগাতে পারবে না। 


frees e 


AE LUBE CEE 
Cn 0S in lo a ies oe ‘0 Ud 
“i YAY S52 UG ll UU 
J PIE ES Al Yu 
২৩০৩ । উন্মু আতিয়্যা (রা)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীস 
বর্ণিত হয়েছে। তবে উক্ত দু'জনের (হারূন ও মালেকের) হাদীসে পূর্ণ বর্ণনা নেই । মালেক 
ইবনে আবদুল্লাহ আল-মিসমায়ী বলেন, ইয়াযষীদ বলেছেন, আমি মনে করি হাদীসের মধ্যে 
এ শব্দটিও আছে £ “সে খেযাব ব্যবহার করবে না” । আর হারূন আরো বলেছেন, “সে 
রঙ্গিন পোশাক পরিধান করবে না, তবে হালকা রঙ্গিন পোশাক পরিধান করতে পারবে। 


O00 GE BTR 
BE PILED (ELE CUE SE 4 a 
ec ege « ec HY. G2 24a 2 
i EEE HACE OI TOCCOA 
oe EOF OPEB EE 
JEG Jy aii 55 Ys sll, Bly, SE a asl 
২৩০৪ । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্লামের স্ত্রী উদ্মে সালামা (রা) থেকে বর্ণিত । নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে নারীর স্বামী মারা যায় সে রঙ্গিন পোশাক, 
কারুকার্য খচিত পোশাক ও অলংকার পরবে না। সে খেযাব লাগাবে না এবং সুরমাও 
ব্যবহার করবে না। 


EK EE OP crs ons nl lie le wl Gia খা. [-) 


[d 


[ eee 2 ee ree 
ls AIS YY 


PES HSS UD MUSA al Ena JUG il 
JaSkG ine SELASSIE 5 U2 ol lf be al 


2 Be 


dls El HLA SS Cle sl UG AL 
hla Ya LLG Y LIS SL JSS Le UALS LL 


www.pathagar.com 


তালাক ৩২৭ 


DUEL itty Hl bala SEG ale i 9 
Ls Ld te TL st Us Le IG 


Gk CUES ie tk le EG LLL AS btn 
JU EN OV iT OR BOR CT EE ET 
ET 
et SL Sli Lil oS SU rblG Ys lb ti 
LE LEE Se ENE CLS 
২৩০৫ ৷ উসাইদ-কন্যা উদ্মু হাকীম (র) তার মায়ের সূত্রে বর্ণনা করেছেন যে, তার স্বামী 
মারা গেলে পর তার চচক্ষুদ্বয় রোগাক্রান্ত হলো। তাতে তিনি ইসমদি সুরমা লালালেন। 
পরে তিনি তার এক দাসীকে উম্মু সালামা (রা)-এর কাছে পাঠালেন। তিনি তাকে 
ইসমদি সুরমা ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস ফরলেন। তিনি বনেন, ‘তুমি কোন প্রকারের 
সুরমাই ব্যবহার করো না । যদি. তোমার একান্তই প্রয়োজন দেখা দেয় তাহলে তুমি 
রাতের বেলা সুরমা লাগাও এবং দিনের বেলা তা মুছে ফেলো । এদতপ্রসঙ্গে উন্মু সালামা 
(রা) বলেন, (আমার পূর্ব স্বামী) আবু সালামার মৃত্যু হলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমার কাছে আগমন করলেন । তখন আমি আমার চোখে ‘সিবর’ (এক 
প্রকার তিক্ত গাছের রস) লাগিয়েছিলাম । তিনি জিজ্ঞেস করলেন £ হে উম্মু সালামা! এটা 
কিঃ? আমি বললাম, হে আল্লাহর রাসূল! এটা ‘সিবর’ ৷ এর মধ্যে কোন প্রকারের সুগন্ধি 
নেই । তিনি বললেন ঃ এটা মুখমণ্ডলকে রঞ্জিত করে। সুতরাং তুমি তা রাতের বেলা ছাড়া 
ব্যবহার করো না এবং দিনের বেলা তা পরিষ্কার করে নিবে। আর তুমি মাথার চুলে কোন 
প্রকারের সুগন্ধি লাগিয়ে আঁচড়াবে না এবং মেহেদিও ব্যবহার করবে না, কেননা তাও 
এক ধরনের খেযাব। তিনি (উম্মু সালামা) বলেন, আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমি 
কি জিনিস মাথায় ব্যবহার করে চুল আঁচড়াবো হে আল্লাহর রাসূল! তিনি বললেন £ঃ 
তোমার মাথায় কুল পাতা লেপে দাও। 
টীকা $ যেসব জিনিস দেহসৌ্ঠব বৃদ্ধি করে তা ইদ্দাত পাল্রনরত অবস্থায় ব্যবহার করা যাবে না। অন্যথায় 


কেউ রোগাক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওঁষ্ধ সেবন, এমনকি অন্ত্রপচারও করা যাবে। যে 
কোন অবস্থায় চিকিৎসা সেবা গ্রহণে শরীআতের বাধা নেই (সম্পা.)। 


NN 


1 


bl “8 oe “< 
liu Ab 
অনুচ্ছেদ-৪৬ £ গর্ভবতীর ইচদ্দাতকাল 
e পল oo eo পণ ec e cof cose reas EET 
el ty nl Lal sad ssls cm ull U4 YY.) 
B Pe Co z > হি ৰ 


www.pathagar.com 


৩২৮ সুনান আবূ দাউদ 


“#2029 
las UE oh dt ae bh de BSD ol pl ge ts 
“seg ass 2° cee 


ES ANSE LEG 


rae El 


JG Ces ie Se ULL CL SE oi Le he 
2 ae AG Sil ns s le td la UY 
DEE EEE Sn ll ES 
ae HAG GH on mle On PAILS IA EAS CAE 
ol tls EET RN RTO NEG EOE 


1 RE SLES see EN Fe ts SU i Ul 2 
JhAr r eteo seo  et OO Be eer ere 


JS a OS NEE 


tof 


Sh Vy al CEN ais dj i a, LBs 


44 Lees esBere ee 


JG Ls KERTH Er ERA il 25 le i> Sls 
dl ELE Elbe EL RU 


sec ere # eee oer ese be SPH acr eo 2g eee Av 


ny bie Sl 5 SU UCI WS be LG s «ale “| 
Cl ssi oUt nl JG. od 2 ol ps L Sls se 


“ge ee 


Ce SSE Ud La EIS ly SAY Cia E93 


২৩০৬ । উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা (র) থেকে বর্ণিত । তার পিতা উমার 
ইবনে আবদুল্লাহ ইবনে আরকাম আয-যুহরীকে নির্দেশ দিলেন যে, তিনি যেন আল-হারীছ 
আল-আসলামীর কন্যা সুবাইয়ার কাছে গিয়ে তাকে তার হাদীস সম্পর্কে জিজ্ঞেস করেন 
এবং তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফতোয়া জিজ্ঞেস 
করেছিলেন তখন তিনি তাকে কি জওয়াব দিয়েছিলেন? উমার ইবনে আবদুল্লাহ (র) 

আবদুল্লাহ ইবনে উতবাকে অবহিত করেন যে, সুবাইয়া (রা) তাকে অবহিত করেছেন যে, 
তিনি সা‘দ ইবনে খাওলা (রা)-র বিবাহে ছিলেন। আর তিনি ছিলেন আমের ইবনে লুয়াঈ 
গোত্রীয় এবং বদরী সাহাবীদের একজন । তিনি গর্ভাবস্থায় থাকতেই তার স্বামী বিদায় 
হজ্জের সময় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কিছুদিন পরই তার গর্ভ্খালাশ হলো তিনি 
‘নেফাস’ থেকে পাক হলে পর বিবাহের প্রস্তাব আসার জন্য সাজসজ্জা করেন। এসময় 
আবদুদ-দার গোত্রীয় আবুস সানাবিল ইবনে বা‘কাক তার কাছে এসে বললো, আমি যে 


www.pathagar.com 


তালাক ৩২৯ 


তোমাকে সাজপোশাক অবস্থায় দেখছি? তুমি কি বিবাহের ইচ্ছা রাখো? আল্লাহর শপথ! 
চার মাস দশ দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত তুমি কোথাও বিবাহ বসতে পারবে না। 
সুবাইয়া (রা) বলেন, তিনি আমাকে একথা বললে আমি আমার জামা-কাপড় গুটিয়ে 
করলাম ৷ তিনি আমাকে বললেন যে, ‘আমি তখনই হালাল হয়েছি (ইদ্দাত শেষ হয়ে 
গেছে) যখন আমি গর্ভখালাস করেছি । তিনি আমাকে নির্দেশ দিলেন £ আমি ইচ্ছা করলে 
বিবাহ বসতে পারি ।-ইবনে শিহাব (র) বলেছেন, সন্তান প্রসব করার পর তার বিবাহ 
বসার মধ্যে আমি কোন রকমের দোষ মনি করি না, যদিও সে নেফাসের রক্তে ব্যাপৃত । 
তবে পাক হওয়া পৰ্যন্ত তার স্বামী তার সাথে সঙ্গম করতে পারবে না। 

টীকা ৪ গর্ভবতী স্ত্রীকে তালাক দিলে সন্তান প্রসবের সাথে সাথে তার ইদ্দাত পূর্ণ হয়ে যায়, তা যে ক'দিন 
বা যে ক'ঘণ্টাই হোক না কেন। এ ব্যাপারে সমস্ত বিশেষজ্ঞ সম্পূর্ণ একমত ৷ কিন্তু গর্ভাবস্থায় খদি কোন 
মহিলা বিধবা হয় তার ইন্দাতের সময়সীমা নিয়ে মতবিরোধ রয়েছে। আলী (রা) ও ইবনে আব্বাসের' 
মতে গর্ভবতী বিধবার ইন্দাত “দু'টি মেয়াদের মধ্যে (সন্তান প্রসবকাল অথবা ইদ্দাতকাল) দীর্ঘতর 
মেয়াদ । তবে বিধবার ইদ্দাত সাধারণ অবস্থায় চার মাস দশ দিন। এখন গর্তব্তী বিধবা যদি চার মাস 
দশ দিনের পূর্বেই সন্তান প্রসব করে, তাহলে তাকে চার মাস দশ দিনই পূর্ণ করতে হবে। আর চার মাস 
দশ দিনের মধ্যে সম্তান ভূমিষ্ঠ না হলে তাকে সন্তান প্রসব হওয়া পর্যন্ত ইদ্দাত পালন করতে হবে। কিন্তু 
চার ইমামসহ প্রখ্যাত ইসলামী আইনবিদদের মতে সস্তান প্রসব হওয়ার সাথে সাথেই তার ইদ্দাতকাল 
শেষ হয়ে যায় (অনু.) । 


eo #sosg 


JG SUNIL CHSC Ts ln Le CL -Yা.V 
TE HOE Eval He OTE 
ee AL nat EAR 
২৩০৭ । আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত.। তিনি বলেন, যার ইচ্ছা হয় আসুক, আমি তার 
সাথে ‘মুবাহেলা' করতে প্রস্তুত । আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি যে, ক্ষুদ্র সূরা 
আন-নিসা (অর্থাৎ সুরা আত-তালাক) “চার মাস দশ দিন” (২ £ ২৩৪) সং 
আয়াত নাযিল হওয়ার পরেই নাযিল হয়েছে যা সূরা বাকারায় বর্ণিত হয়েছে। 
টীকা $ অর্থাৎ সূরা আত-তালাকের আয়াত পরে এবং বাকারার ২৩৪ নং আয়াত আগে নাযিল হয়েছে। 
ফলে সূরা আত-তালাক ‘নাসেখ', আর আল-বাকারার আয়াত ‘মানসূখ' ৷ অতএব সাধারণ বিধবা নারীর 
ইদ্দাত চার মাস দশ দিন,'আর গর্ভবতীর ইদ্দাত গর্ভখালাশ পর্যস্ত (অনু.)। 


ae 0 £4 8 [ i od 
JdHlelsse sd -b 
অনুচ্ছেদ-৪৭ $ উন্মু ওয়ালাদের ইন্দাতকাল 
EEL MAE sdege eee “Org ee 8 ge ee fe Licecs L&T 
Liisa CHI has 5 Laas Of ws 03 HAA Cis YY .A 
# # Ed 


www.pathagar.com 


৩৩০ সুনান আবূ দাউদ 
2 robe Se i 2 cle Gs SA 
EBT JES LEA EGO 
SC DTT 


SE EYE I EO ES LL PTB LY 
২৩০৮ । আমর ইবনুল ‘আস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, তোমরা মহানবী (সা)-এর 
সুন্নাতকে আমাদের জন্য সংশয়পূর্ণ করে ফেলো. না । ইবনুল মুসান্না (র) বলেছেন, 
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক উম্মু ওয়ালাদের 
ইদ্দাতও চার মাস দশ দিন। 
টীকা ৪ ‘উন্মু ওয়ালাদ’ দাসীর মনিব ও স্বামী দু'জনই মারা গেছে। কিন্তু কে আগে আর কে পরে মরলো 
তা জানা নেই । এমতাবস্থায় যদি মনিব আগে মরে যায় তাহলে উক্ত দাসী তখনই আযাদ বা স্বাধীন । 
সুতরাং মনিবের মৃত্যুতে তার কোন ইদ্দাত পালন করতে হবেনা, ফলে তার ইনদ্দাত হবে চার মাস দশ 
দিন। আর যদি স্বামী আগে মারা যায় তাতেও তার ইদ্দাত চার মাস দশ দিন। এখানেও মনিবের মৃত্যুর 
সাথে তার ইদ্দাতের প্রশ্নই উঠে না। অতএব, দু'জনের যেই আগে মারা যাকনা কেন উম্মে ওয়ালাদের 
ইদ্দাত সেটাই । 
টীকা $ মালিক বা মনিবের সঙ্গমে যে ক্রীতদাসীর গর্ভে সন্তান জন্মায়, ইসলামী পরিভাষায় সে দাসীকে 
ডশ্মু ওয়ালাদ' বলা হয়। তাকে কোনভাবে হস্তান্তর করা যাবে না। সে মনিবের মৃত্যুর সাথে সাথে 
দাসত্বমুক্ত হয়ে যায় (অনু.)। 


t 
LES Md oe oe ww efor 


et BIS ES 2 ~ 2 235 Ul 22) Slt ol 
অনুচ্ছেদ-৪৮ ঃ তিন তালাকপ্রাপ্তা নারী, দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ না হওয়া 


“0 A) oe “0 কলে n“# of eee tg BB oer 
EE FPL El Et EEE ৭ 


UE CCE ETE 
UG iL JN 2351 LSI Uae bl IS LiL 
EE ELE EEE HEL sale “il fr B 
Uli G39 
২৩০৯ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লামকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে তার স্ত্রীকে তিন তালাক দিলো, 
সে (নারী) অন্য এক ব্যক্তিকে বিবাহ করলো সে তার সাথে নির্জনবাস করার পর সঙ্গম 


www.pathagar.com 


তালাক ৩৩১ 


না করেই তাকে তালাক দিয়েছে। এখন উক্ত নারী কি তার প্রথম স্বামীর জন্য হালাল 
হবেঃ তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ ‘সে প্রথম স্বামীর 
জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ পরস্পর পরস্পরের মধুর স্বাদ খহণ (সঙ্গম) 
না করবে। 


Epes al 
অনুচ্ছেদ-৪৯ $ ব্যভিচারের ভয়াবহ পরিণাম 


LES 


a 


: ee FY) 


cl 4 ls YU ils Gao is Is HUG HE 


PE EE 


5 5 UG cf SUL Le KUL YT SSS 51 YG 
Ho ee Le il U3 Gans YMG UG, EE EE TNS 
2 Nd DED YG 5 UA alle bY ball 

Lisl US RE EEE Ys GL * 1 dl 
২৩১০ । আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! 
সবচেয়ে ভয়ানক পাপ কোনটি? তিনি বলেন £ আল্লাহর সাথে তোমার অন্য কাউকে 
অংশীদার করা, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। রাবী বলেন, আমি বললাম, 
এরপর কোনটি? তিনি বলেন £ তোমার সন্তান তোমার খাদ্যে ভাগ বসাবে এ আশংকায় 
তাকে হত্যা করা । তিনি বলেন, এরপর কোনটি? তিনি বলেন $ তোমার প্রতিবেশীর স্ত্রীর 
সাথে তোমার যেনায় লিপ্ত হওয়া । রাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কথার সমর্থনে নাযিল করা হয়েছে, “যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না 


' এবং আল্লাহর হারাম করা কোন প্রাণকে অকারণে বধ করে না এবং যেনায় লিপ্ত হয় না। 
তবে যারা তা করে, তারা নিজেদের পাপের ফল ভোগ করবে” (সূরা আল-ফুরকান $ ৬৮)। 


UG Eis onl oe CUES be ALOE AD CED Yr) 
EE TR Lt SE a Bl ll 
CE ball se CA sw bl IE HS ENE 

El le LOGUE Nya p8S Vg EUS 


www.pathagar.com 


৩৩২ সুনান আবৃ দাউদ 


২৩১১ । জাবির ইবনে আবদুল্লাহ (রা) বলেন, ‘মুসাইকা' নামী এক আনসারী দাসী নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, আমার মনিব জবরদস্তী আমাকে 
ব্যভিচার করতে বাধ্য করে। সুতরাং এ সম্পর্কে নাযিল হলো, “তোমরা তোমাদের 
দাসীদেরকে ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য করো না” (সূরা আন-নূর £ ৩৩) । 


es nl i LS Ln de Gis -vr\y 


I JG UG > CE Ce OE OES 

SO IE ual 
২৩১২ । মু‘তামির (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । “আর যে তাদের বাধ্য করে 
তবে তাদের উপর জবরদস্তির পর আল্লাহ মহা ক্ষমাশীল ও পরম দয়ালু” (সূরা 
আন-নূর £ ৩৩) । সাঈদ ইবনে আবুল হাসান (র) বলেন, যেসব দাসীকে এ কুকর্মে বাধ্য 
করা হয়েছে, আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল । 


www.pathagar.com 


অধ্যায় ৪ ১৪ 
hall ls 
(রোযা) 
pall np iL LL 
অনুচ্ছেদ-১ £ রোযা ফরয হওয়ার সূচনা 


[) e- 8 808% EA 486" cee oo 6° ste hse oe 


2 Ms 2s  OFt 5 Laas 2 Maal G52 YN 


“8 
UBL mle onl oe ake be Syn br nl Se ly 


LG be alt le CS CS Ul El si Nl boll 
I la El De Cele ANU 
LESILG Ll dl yal’ silly Sell rE ele EA 
UE SE Lule 5 SLT LU Cl 

পলপঞ্লপণ AE PE MH 


JE EE a tS 3 bl OSG 


ba ih GEG TN ELL UALS pig i RECT CE EURO 


CES ne LE 
২৩১৩ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত (আল্লাহর বাণী) “হে ঈমানদারগণ! 
তোমাদের পূর্ববর্তী উন্মাতদের মত তোমাদের উপরও রোযা ফরয করা হয়েছে” (সূরা 
আল-বাকারা : ১৮৩) । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে (ইসলামের প্রাথমিক 
অবস্থায়) লোকেরা যখন এশার নামায পড়তো তখন থেকে তাদের উপর খানাপিনা ও 
স্ত্রী-সহবাস হারাম হয়ে যেতো এবং পরবর্তী দিনের রোযা আরম্ভ হয়ে যেতো । একদা 
জনৈক ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে অক্ষম হয়ে স্ত্রী-সহবাস করে, অথচ সে এশার 
নামায পড়েছে কিন্তু তখনও সে পূর্বের রোযার ইফতার করেনি। এসময় মহান 
ক্ষমতাশালী আল্লাহ সেই সাহাবাদের জন্য, যারা তখনও সে অন্যায়ে পতিত হননি, তাদের 
প্রতি সহনশীল ও কল্যাণ প্রদর্শনের ইচ্ছা করলেন এবং বললেন £ “আল্লাহ জানেন যে, 
গোপনে তোমরা নিজেদের সাথে খেয়ানত করছিলে...” (সূরা আল-বাকারা : ১৮৭) । 


ৰ 


www.pathagar.com 


৩৩৪ সুনান আবু দাউদ 


এরই প্রেক্ষিতে আল্লাহ মানুষের উপকার করলেন এবং এটা তাদের জন্য সহজ ও এঁচ্ছিক 
করে দিলেন। 


aah lois AMIS le 2 Las LD vv 
FN TAREE AD TE SEE Gal 
ol sats i Lae bly Ui Uli SL md UG Le 
Alb asi Jato ¥ AG die Us Wile 
ENE CRE OH 
EN I A ET SG Ls ile Le UWS 

ail dss dl Ll dl Sil 
১৩১৪ । আল-বারাআ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, কোন ব্যক্তি রোযা রেখে ইফতার 
না করে বা কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লে পরের দিন সন্ধ্যা পর্যন্ত সে কিছুই খেতে পারতো 
না। সিরমা ইবনে কায়েস আল-আনসারী (রা) রোযা অবস্থায় (ইফতারের সময়) স্ত্রীকে 
এসে জিজ্ঞেস করলেন, তোমার কাছে (খাবার মতো) কিছু আছে কি? স্ত্রী জবাব দিলেন, 
না, তবে আমি তালাশ করে দেখে আসি আপনার জন্য কিছু যোগাড় করতে পারি কিনা । 
স্ত্রী খাবার তালাশে গেলেন, এদিকে ঘুমে তীর চোখ মুদে আসলো । স্ত্রী ফিরে এসে এ 
অবস্থা দেখে বললেন, তোমার জন্য বঞ্চনা । ফলে পরদিন দুপুর না হতেই তিনি সং 
হারিয়ে ফেললেন ৷ এ দিন তিনি নিজ ভূমিতে কাজকর্ম করছিলেন। বিষয়টি নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট উল্লেখ করা হলে আয়াত নাযিল হলো ঃ “রমযানের রাতে 


তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা তোমাদের জন্য হালাল করা হলো” । রাসূলুল্লাহ 
সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটির ‘ভোর পর্যন্ত’ তিলাওয়াত করলেন। 


re #4020 EAS 


অনুচ্ছেদ-২ ৪ বজাৱ যারা, রোহা রাখতে সমর্থ তারা ফিদ্ইয়া দিবে? এই 
বিধান রহিত হয়ে গেছে 


syn Ge Lae Cl he IE GBS a 02 CLG CED —YY No 
UG pS ps LL be LL i Sig be 280 be oO 5s 
Sa LL USD yb ml Le ay sia ST Ll 


www.pathagar.com 


রোযা ৩৩৫ 
LL 2-1 Cd 2 Bee oe sof or ESET 
AEN AS a ais SL ULI, RE 


“oe ee ESA RS 


iat Aya 
২৩১৫ । সালামা ইবনুল আকওয়া (রা)-এর মুক্তদাস ইয়াযীদ (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন, “এটা যাদেরকে সাতিশয় কষ্ট দেয় তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদ্ইয়া- একজন 
অভাবগ্রস্তকে খাদ্যদান” (সূরা আল-বাকারা : ১৮৪) এ আয়াত নাযিল হওয়ার পর 
আমাদের মধ্যে যার ইচ্ছা রোযা না রেখে ফিদ্‌ইয়া দিতে চাইলে তাই করতো । অতঃপর 
পরবর্তী আয়াত (২: ১৮৫) দ্বারা উপরের প্রথম বিধানটি রহিত হয়ে যায়। 


LEAL ME se- s set% ese oe 


be nl eis Mle GS aa nl C82 YY NN 
#0 [) [) 0 


Lyi Call ley mle hl or Lake be ss Ly 
Ss OL CE Mie FUE 2 OG carl LS 


[d « 
sg tee “Br 


i SO 0 PEE 
MALAY পণ “০ esos ee 6 or 
sl Ad Sie Ut ad UU ADE Napa ST 


“eh code # oO re oe 


Al oll ne od a cle Laan sls 
২৩১৬ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । “এটা যাদেরকে সাতিশয় কষ্ট দেয় তাদের 
কর্তব্য এর পরিবর্তে ফিদ্‌য়া- একজন অভাবগ্রস্তুকে খাদ্যদান” (সূরা আল-বাকারা : 
১৮৪) । এ আয়াত নাযিল হওয়ার পর যে লোক প্রতিদিন খাওয়াতে সক্ষম ছিলো সে 
রোযা না রেখে ফিদ্‌ইয়া দিতো, এভাবে তার রোযা পূর্ণ হতো । অতঃপর মহান আল্লাহ 
বলেন, “আর যে ব্যক্তি অধিক দান-খয়রাত করবে তা তার জন্য উত্তম। আর যদি 
তোমরা রোযা রাথো তবে তা অধিক উত্তম” (২ : ১৮৪)। তিনি বলেন, “অতএব 
তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন রোযা রাখে। কেউ রোগাক্রান্ত থাকলে বা 
সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূর্ণ করবে” (২: ১৮৫)। 
LN, prin CE AUG LL 
অনুচ্ছেদ-৩ £ যিনি বলেন, অতিবৃদ্ধ ও গর্ভবতীর জন্য উপরোক্ত বিধান 


FE Kee A Cis Leal in GEA YY \V 
efor 


pally SAD SE UG mle Gl SL Lake 


www.pathagar.com 


৩৩৬ সুনান আবু দাউদ 


২৩১৭ । ইবনে আব্বাস (রা) বলেন, গর্ভবতী ও দুগ্ধ প্রদানকারিণী নারীর জন্যে ফিদ্ইয়া 
আদায় করার বিধান বহাল রয়েছে। 


টীকা ৪ অতিবৃদ্ধ নারী কিংবা পুরুষের জন্য, সমস্ত উলামার এক্যবদ্ধ মত হলো, ফিদইয়ার হুকুম বহাল 
রয়েছে কিন্তু গর্ভবতীর ব্যাপারে ইমাম শাফিঈ (র) বলেন, কাযা এবং ফিদইয়া উভয়টি প্রদান করতে 
হবে। হানাফীরা বলেন, i iss কিয় গাছ যতো ছেঃ! 


CEN) ত 


DULG ce Ja Le sxe sl al Ce AT 2l GSS YY \A 
CEE dil ley mle ol oe 2 2 aia 2 Be Le 
alls pa pt Lt KE JE is rLbLns 
CEE PEE e ee oe eb eoce e ie 8c ee 0 
fe lL Cabos Ibis ol all oli Cay Syd 
ule ce S910 Al UG LSS Bt ay ally sll ics 

Gabi, Gobi Lasy'si 
২৩১৮ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । আল্লাহর বাণী £ “এটা যাদেরকে সাতিশয় 
কষ্ট দেয় তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদ্‌ইয়া- একজন অভাবগ্রস্তকে খাদ্যদান” (২: 
১৮৪) । তিনি বলেন, উল্লেখিত আয়াতটির প্রেক্ষিতে অতিবৃদ্ধ পুরুষ এবং বৃদ্ধা নারীর 
জন্য রোযা ভংগ করার বিধান বহাল রয়েছে। এরা উভয়ে যখন রোযা রাখার শক্তি হারিয়ে 
ফেলেছে, এমতাবস্থায় রোযা না রেখে প্রত্যেক দিন একজন মিসকীনকে খাবার প্রদান 


করবে। গর্ভবতী এবং দু্ধ প্রদানকারিণী যখন তাদের সন্তানের ক্ষতি হবার আশঙ্কা করে 
তাদের জন্যেও রোযা ভংগ (ইফতার) করার অনুমতি রয়েছে। 


ts 0 soe 


apie bs O30 ill ol 
অনুচ্ছেদ-৪ £ মাস উনত্রিশ দিনেও হয় 
.ণ [ “৫-9 “ 2-08 “4 ee sev “es £48" 

oid Cm Spd] Oe Lai Ci oO nm oll iis —YYNN 

) + Ea) e ‘gg i 

Ed ees [) Ld “0 LY 0 Ld “৬ or LE [) [) Ld oe 
see 2 ede oe py Ed b [ ee - 

Vy ASV Ll Sls alti Le JS UU 

LN eo oe 


dal Sy kay kay A ll 


oy oarhss is i Ly) 
২৩১৯ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ আমরা উন্থী জাতি, লিখতে জানি না, হিসাব-নিকাশ করতেও জানি 


www.pathagar.com 


রোযা ৩৩৭ 


না। তবে মাস এতো দিনে, এতো দিনে এবং এতো দিনে হয়। আবু দাউদ (র) বলেন, 
সুলায়মান তৃতীয় বারে একটি আঙ্গুল গুটিয়ে রেখেছিলেন। অর্থাৎ মাস কখনো উনত্রিশ 
দিনে আবার কখনো ত্রিশ দিনে হয়। 


টীকা £ উদ্মী বা নিরক্ষর জাতি বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ রা আরবদেরকে 
বুঝিয়েছেন। কেননা তখন কুরাইশরা সাধারণত লিখাপড়া জানতো না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাদেরই একজন ছিলেন (অনু.)। 

e-s of ETM 56° 8 cso oat 


be 33h Lisa bs Cis 2 All ils cm LL Laci, 


td ES EL US URGE GUS oi 


ELK ef rr Hee er « ofses “ese FMLA 
i 897 > OLE VS Ce ed SO bed tes 
“ ees ° Be; re Lt 1 obo 


“eof oh r err of 6 s/o oe 0 


SD UE LLU 
LE shin Uy JO LU Ri nal $5 Ys la ok 


edee 


Ys wlll ea his pace nl GUS JUG. Lila cal Lisl 


4 EN Ld 


lll tip 
২৩২০ ৷ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন $ মাস উনত্রিশ দিনেও হয়ে । অতএব চাদ না দেখা পর্যন্ত তোমরা 
রোযা রেখো না এবং চাদ না দেখা পর্যন্ত রোযা রাখা ক্ষান্ত দিও না। আর আকাশ মেঘে 
ঢাকা থাকার কারণে চাদ দেখা না গেলে তোমরা মাসটিকে (শা‘বানকে) ত্রিশদিন পূর্ণ 
করবে । নাফে* (র) বলেন, যখন ইবনে উমার (রা) শাবানের উনত্রিশ দিনে পৌছতেন, 
তখন আকাশের দিকে তাকাতেন, যদি চাদ দেখতেন তাহলে রোযা রাখতেন কিন্তু যদি 
তা না দেখতেন আর আকাশও মেঘ কিংবা কুয়াশামুক্ত থাকতো তাহলে রোযা রাখতেন 
না । আর যদি আকাশ মেঘাচ্ছন্ন কিংবা কুয়াশাচ্ছন্ন থাকতো তবে তিনি পরদিন রোযা 
রাখতেন । রাবী বলেন, লোকেরা যেদিন রোযার মাস শেষ করতো, তিনিও সেদিন রোযা 
সমাপ্ত করতেন । তিনি এঁ রোযাটি গণনায় ধরতেননা। 


# sf o0 es fee ‘ eA G0 N20 0, 22 48 


21 ci elsii e ERE [EE ER EES La Ci -Y) 
UNE EL AL GUE CAL Ci 
cle adlor rene pls ile At dr lo cl 


Ja GE BGA LE oss sale Ul 


www.pathagar.com 


৩৩৮ সুনান আবু দাউদ 


fe 


JOP TEESE Fi U0 rt <, 13g ut 


CUS U5 Yul 
২৩২১ । আইউব (র) থেকে বর্ণিত। উমার ইবনে আবদুল আযীয (র) বসম্নাবাসীদের 
নিকট লিখে পাঠালেন, ইবনে উমার (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 
হাদীস যেরূপ বর্ণনা করেছেন অনুরূপ অমুক অমুক তারিখে আমাদের কাছে পৌছেছে। 
তবে সবচেয়ে উত্তম হিসাব সেটাই, যখন আমরা শাবানের চাদ দেখবো তখন 
ইনশাআল্লাহ রোযা রাখবো । তবে হাঁ, যদি এক দিন পূর্বেই চাদ দেখা যায় (উনত্রিশ) 
HE AE TTC 
২৩২২ । ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত । আমরা নবী সান্ধান্পাহ আলাইহি 
ওয়াসাল্লামের সাথে ত্রিশ দিন রোযা রাখার তুলনায় তার সাথে বেরিশভাগই উনত্রিশ দিন 
রোযা রেখেছি । 
sad) He Es RL IFES ol JLab ENN 
bel i | ) Ld 
Sie i AE cE EA ON 0 dE 0 


%& দৰ" 


EE Ga থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ£ ঈদের দু'টি মাস সাধারণত ঘাটতি (উনত্রিশ 
দিনে) হয় না । তা'হলো রমযান এবং যিলহজ্জ মাস । 


LD) £° 


Juli esas lol 
অনুচ্ছেদ-৫ £ যখন লোকেরা চাদ দেখতে ভুল করে 


SEs 2 i SE EV Gis YY 


IE (20 i, us oe 0s: Yu bere OE 


www.pathagar.com 


রোযা ত৩৯ 


aes 24" ade eer 
* 


KL EUS LA Sn Ky aie Yk 


ie as 
২৩২৪ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 
যেদিন তোমরা রোযা সমাপ্ত করো সেদিন তোমাদের ঈদের দিন। আর যেদিন তোমরা 
কুরবানী করো সেদিন তোমাদের ঈদুল আযহার 'দিন। গোটা ‘আরাফাত’ এলাকাটিই 
অবস্থানের জায়গা । ‘মিনার’ সবটাই কুরবানীর স্থান, মক্কার সব অলিগলিই কুরবানীর স্থান 
এবং ‘মুযদালিফার’ পুরা এলাকাই অবস্থানস্থল । 


AN ait BLL 
অনুচ্ছেদ-৬ $ শা‘বান মাসটি মেঘাচ্ছন্ন থাকলে তার বিধান 


[) FEA er #0 280+ sellers o4be 


OS tS ONG RTE Jas] L542 -YYYo 


es 


ee EX Md . AG ee eg oer 3 


UL in Le es BE 


eu $0 OOO e234 [) 26 


Lie HELL LM. EG FEE 
২৩২৫ । আবদুল্লাহ ইবনে আবু কায়েস (র) বক বলয সানি আরা 
(রা)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের হিসাব 
যে গুরুত্ব সহকারে রাখতেন অন্য কোন মাসের হিসাব সেরূপ গুরুত্্‌ সহকারে রাখতেন 
না। অতঃপর তিনি রমযানের চাদ দেখেই রোযা রাখতেন। আর আকাশ মেঘাচ্ছনন 
থাকলে তিনি শাবান মাসের ত্রিশ দিন পূর্ণ করতেন, তারপর রোযা রাখতেন। 


ae mys Le idan a Lis YY 
be tle 2 ED G2 El or Dae be rl sl 
Alls SE cl Le dU YG YG EL 
UL TGs i aia Lb Fall lak i LNs in 
eS CE EE RFE sll ILS 


sn tt Lh Belo S 


202 ই 


FUNG 


www.pathagar.com 


৩৪০ সুনান আবু দাউদ 


২৩২৬ । হুযায়ফা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ তোমরা চাদ না দেখে অথবা (শা'বানের) ত্রিশ দিন পূর্ণ না করে 
(রমযান মাসকে) এগিয়ে আনবে না।। আবার ঈদের চাদ না দেখা পর্যন্ত অথবা 
রমযানের ত্রিশ দিন পূর্ণ না হওয়া পর্যন্ত তোমরা রোযা রাখতে থাকো । কতক রাবী এ 
হাদীস বর্ণনায় ছ্যায়ফা (রা)-র নামোল্লেখ করেননি ৷ 
CDSE layed Ll 12 UL JG Le ol 

অনুচ্ছেদ-৭ £ যিনি বলেন, তোমাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকলে রমযানের 
রোযা ত্রিশটি পূর্ণ করো 


JU be BT be ALD CLD le 2 Gil Gia -YYYV 
UE EEE 


et O38 bl 2 Pa 002 fey EN eS i553 
Ld offers 4 ee . ee fe er ase ee 
LEA CDEC ALORA ERT 


4%" - 2-09 


es 3S GSS Bl sl LL Sys JU 
ually Cty hae fl a 030 tly Bal sal U6. Ire 
as 390 rl YG yybil os 8 GE sla dls 2 lla 


2230 ef ses oe 


Cl Es) ie Hl Lie lm pl Sl 
২৩২৭ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ তোমরা রমযান মাস আগমনের একদিন বা দু'দিন পূর্বে রোযা 
রাখবে না। তবে তোমাদের কেউ যদি প্রতি মাসে সেই তারিখে রোযা রাখতে অভ্যস্ত হয়, 
সে রাখতে পারে। তিনি আরো বলেছেন £ (রমযানের) চাদ না দেখা পর্যন্ত তোমরা রোযা 
রাখবে না এবং পরে (ঈদের) চাদ না দেখা পর্যন্ত রোযা রাখতে থাকো । যদি আকাশ 
মেঘাচ্ছন্ন হয় তবে রোযা ত্রিশ দিন পূর্ণ করো, অতঃপর রোযা ভংগ করবে। মাস উনত্রিশ 
দিনেও হয়। আবু দাউদ (র) বলেন, হাতেম ইবনে আবু সাগীরা, শো'বা ও হাসান ইবনে 
সালেহ ‘সিমাক’ থেকে হাদীসটির একই মর্ম বর্ণনা করেছেন, কিন্তু তারা “রোযা ভংগ 
করো” এ কথাটি বর্ণনা করেননি । 


Pill a LL 
অনুচ্ছেদ-৮ £ রমযান মাস আসার আগেই রোযা রাখা 
Le cli teas Gus Jalal wt SiS ~YYYA 


www.pathagar.com 


রোযা ৩৪১ 


oc 0 or <“ ee 
= 


be SU al G2 GR Es 2 bs be IL 
sat Le dn ds Lo tA 


EE 3 


oe toe ef 


ERE Al) fe EE ES ECE MEU 
ওয়াসালন্তাম এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন ঃ তুমি কি শাবান মাসের শেষভাগে রোযা 
রেখেছিলে? সে বললো, না। তিনি বললেন £ যখন তুমি রোযা রাখোনি, সুতরাং 
(তদস্থলে) একদিন বা দুই দিন রোযা রেখো। 


“es sofas 


এ Liisa LS a sal Sl on ll Gis -YYYA 
SE ASL sl be SUNS LL CHS tb 
nin rl he ln pig wll a3 Ll GY 


Ed 


ern GT LS 134 pn GUI CAT 5G bt lt Ul UG 
ol UL AIUD JG Bl ds of nl i pls 
ste di J bn BAC GY al oh 


du Le ds SL UG YT be cs ote 


oy | Is JS wy ile 
২৩২৯ । আবুল আযহার আল-মুগীরা ইবনে ফারওয়া (র) থেকে বর্ণিত । তিনি বলেন, 
মুয়াবিয়া (রা) হিমস শহরের প্রবেশ দ্বারে অবস্থিত মুসতাহিল-এর বাজারে লোকদের 
উদ্দেশে দাড়িয়ে বললেন, হে লোকেরা! আমরা অমুক দিন, অমুক দিন চাদ দেখেছি। 
কাজেই আমরা রমযানের রোযা আরম্ভ করবো । অতএব যে ব্যক্তি ভালো মনে করে সে 
রোযা রাখতে পারে. বর্ণনাকারী বলেন, মালেক ইবনে হুবায়রা আস-সাবঈ দাড়িয়ে 
জিজ্ঞেস করলেন, হে মু‘আবিয়া! এ বিষয়ে আপনি কি রাসূলুল্তাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে কিছু শুনেছেন, না আপনার নিজস্ব মত থেকে? মু‘আবিয়া (রা) বললেন, 
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ তোমরা শা‘বান মাসে 
রোযা রাখো এবং বিশেষভাবে এর শেষভাগে । 


Shain ad LAU an AL aie os UL GES YY. 
120-08 20 2- “eve 0 oe case oe sere tu UL 
Ul ype Join AN os gre Cl Sn alll JG JG 


www.pathagar.com 


৩৪২ সুনান আবূ দাউদ 


TE (র) বলেন, আমি আবু আমর আল-আওযাঈকে বলতে শুনেছি, 
৮4 অর্থ মাসের প্রথম ভাগ । 


“48 ENE RS ME 


5 JU Ee ‘ Wwi- sali ae (a Rt | MAE YN 


-~ ode 


UG Ls i IG WEE EE Co 


cers 


5 Gs as bo es 
২৩৩১ । আৰু মুসহির (র) বলেন, সাঈদ ইবনে আবদুল আধীয (র) বলতেন, ‘অৰ্থ 
শাবান মাসের প্রথম ভাগ । আবু দাউদ (র) বলেন, তাদের কেউ বলেছেন, শ্টর অর্থ 
মাসের মধ্যভাগ আবার কেউ বলেছেন শেষভাগ । 


AL SH LGA 2 Wl ss BULL 
অনুচ্ছেদ-৯ $. এক শহরের এক রাত আগে. দেখা চাদ অন্যান্য শহরবাসীর 
উপর প্রয়োগ হবে কিনা? 


A Sn Salt Lis le Gis -xvvy 
OT EATER lb El 
ELA PUA Li JG pla Ll Ain Slall 
Ul Jr Ci CAG OE CE eR EVA 
Ete ALG ta Sg BELG El 
JG NUT EN El Jul AT, i UN Jel 245 


“ee Bee rear e 


CRE 2 লা ti) “ ET 


পণ i “- AE SP চর 4 Ud 


ee El LS UG tine Cpl U3 AS HL 


পণ = RARE 


$ ys cle tn Aa dl 
Soria DG He উম্মুল ফাদল বিনতুল 
হারিস (রা) সিরিয়ায় মু'আবিয়া (রা)-এর নিকট তার কোন প্রয়োজনে তাকে 
পাঠিয়েছিলেন। কুরাইব বলেন, আমি সিরিয়ায় এসে তার কাজটি সমাধা করতে না 
কৱতেই রমযানের চাদ উদিত হলো। আর আমি সিরিয়াতে থাকতেই আমরা 
বৃহস্পতিবার সন্ধ্যায় চাদ দেখলাম ৷ (রমযান) মাসের শেষভাগে আমি মদীনায় প্রত্যাবর্তন 
ৰুরলে ইবনে আব্বাস (রা) অন্যান্য আলোচনার পর চাদের কথা" উল্লেখ করে জিজ্ঞেস 


www.pathagar.com 


রোযা ৩৪৩ 


করলেন, তোমরা কখন চাদ দেখেছো? আমি বললাম, আমি তা বৃহস্পতিবার দেখেছি। 
তিনি আবার জিজ্ঞেস করলেন, তুমি কি তা স্বচক্ষে দেখেছো? আমি বললাম, হাঁ, আমি 
নিজেই দেখেছি, লোকেরাও দেখেছে। সে হিসেবে লোকেরা রোযা প্েখেছে, মু‘আবিয়া 
(রা)-ও রোযা রেখেছেন। তিনি (ইবনে আব্বাস) বললেন, আমরা তা শুক্রবার সন্ধ্যায় 
দেখেছি। সুতরাং আমরা ত্রিশটি দিন পূর্ণ হওয়া অথবা চাদ দেখা নাগাদ রোযা রাখতে 
থাকবো । তখন আমি বললাম, মু‘আবিয়ার চাদ দেখা ও.-তার রোযা'রাখা কি আপনার 
রোযা রাখা ও ইফতার করার জন্য যথেষ্ট নয়? তিনি জবাব দিলেন, না। রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুরূপই নির্দেশ দিয়েছেন। 


EE Lis ua nla an bs dt: (a Gis -vrvY 
aah ai y JUG AG BLN, Ee 


ati Ma Dal Si TLS SY ie UAL YY Jas 


ALY FS Tt ale SG call 
২৩৩৩ ৷ আল-হাষান (র) থেকে কোন এক শহরের অধিবাসী সম্পর্কে বর্ণিত সে 
সোমবার রোয়া রেখেছে এবং দুই ব্যক্তি সাক্ষ্য দিয়েছে যে, তারা রবিবার দিবাগত সন্ধ্যায় 
চাদ দেখেছে। তিনি বললেন, সেই ব্যক্তিকে এবং তার জনপদবাসীকে রোযার কাযা 
করতে হবে না- যাবত না তারা (নিশ্চিতভাবে) জানতে পারে যে, এঁ জনপদের লোকজন 
য়বিবার রোযা রেখেছে। তাহলে তারা রোযার কাযা করবে। 


all os oye TAK PL 
অনুচ্ছেদ-১০ £ সন্দেহের দিন রোযা রাখা মাকরূহ 

Ere (TEE EE tot eS { Gis -vvyt 
dole Se ts YUL be GUL Ll be ei os spe be 
Et UGS po5l ais i Us lh co UU igh po 


Ms le Lake pti Cl ee sl lia pla in 
২৩৩৪ । সিলাহ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, এক সন্দেহজনক দিনে, শা‘বানের শেষ 
দিন না কি রমযানের প্রথম দিন আমরা আম্মার (রা)-র নিকট উপস্থিত ছিলাম । এমন 
সময় একটি ভাজা করা বকরী সেখানে উপস্থিত করা হলো । লোকদের কেউ কেউ এক 
দিকে.সরে গেলো । তখন আশ্মার (রা) বললেন, যে ব্যক্তি এই (সন্দেহজনক) দিনে রোযা 
রেখেছে, সে আবুল কাসিম সান্পান্পাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানী করেছে। 


www.pathagar.com 


৩৪৪ সুনান আবৃ দাউদ 


ee ee REA sere 


অনুষ্ছে-১১ 8 যে কতি শা-ৰানকে নমৰা সাথে যোগ করে 


EO a EASY YG 

rs" al wali es Et 
EET SEE Ue ERSEE HOR GANE EE 
তোমরা রমযানের একদিন বা দু'দিন পূর্বে (নফল) রোযা রাখবে না। তৰে কেউ প্ৰতি 
বত যজি রাহ যাত জয়ার তে যে নত গাম 


2 “46” cee sesg- 2 148” eee sels ee 


WP Ld Sis a2 2 ae lS Js 5 al CLE 


PRT EIN Eh cee ee e 6G-f se 8 eevee soroer ee 


CE Es ELGG 
es Ll Se Cras SOM lls le Le dl 2 


ee ee 


Lay as Ll PLE 


SNE RA AEE SAR Orc AR 
মাস ব্যতীত বছরের পূর্ণ একটি মাস কখনো রোযা রাখতেন না । তিনি রোযা রাখতে 
রাখতে শা‘বানকে রমযানের সাথে যোগ করতেন। 


et eee Ae 
As Lal ob 
অনুচ্ছেদ-১২ $£ শাবানের শেষভাগে রোযা রাখা মাকরূহ 


ses se oe e 0 80 Ene 


JG ae tr Pl ae Gis aan CG 2 Ui GF -YYYV 
EE EA? dl 


6-4-8 ee “ El 


et FEO al oe SL PTT TEN CEE 
Was CSOSA len a dd Ys 


+ eee e ee PE EE Cl efor 

x 2 EA fl bE ESD ah Ol peli SSO YU RARE 

sesso » “ee ef eo 0 8e il AT 

Uy gol slg) Ls 2 JUG Wd le Ll 
ee es El °° +t seer ect far Ld 


LK 3913 ‘sl JG. sal oe Saas Ol DRY ae gl eS0| 


sat et 


AE on se 0 


# 


www.pathagar.com 


রোযা ৩৪৫ 


ols US LYUU MI own ie 
Se UGG UAL DUALS Lat GES ls ile i hn il 
sie x nl als al JE ‘Ls ss le «dl cle ol 
< Ge eal LE 2 ds us 
২৩৩৭ । আবদুল আযীয ইবনে মুহাম্মাদ (র) বলেন, আব্বাদ ইবনে কাছীর (র) মদীনায় 
এলেন এবং আল-আ‘লা (র)-এর মজলিসে উপস্থিত হলেন। তিনি তার হাত ধরে তাকে 
দাড় করালেন, অতঃপর বললেন, হে আল্লাহ! এই ব্যক্তি তার পিতার সূত্রে বর্ণনা করেন 
যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন $ 
শাবান মাসের অর্ধেক অতিবাহিত হলে আর তোমরা (নফল) রোযা রেখো না। 
আল-আ‘লা বলেছেন, আল্লাহ সাক্ষ্য, আমার পিতা আবু হুরায়রা (রা)-র সূত্রে নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উক্ত হাদীস আমাকে বর্ণনা করেছেন। 
আবু দাউদ (র) বলেন, আছ-ছাওরী, শিব্ল ইবনুল আলা, আবু উমাইস ও যুহাইর ইবনে 
মুহাম্মাদ (র) আল-আ'লা (র) থেকে উপরোক্ত হাদীস বর্ণনা করেছেন। আবু দাউদ (র) 
বলেন, আবদুর রহ্‌মান (র) এ হাদীস বর্ণনা করতেন না। আমি ইমাম আহ্মাদ (র)-কে 
জিজ্ঞেস করলাম, তা কেন? তিনি বলেন, তার নিকট এই মর্মে হাদীস রয়েছে যে, নবী 
(সা) রোযার মাধ্যমে শাবান মাসকে রমযান মাসের সাথে যুক্ত করতেন। কিন্তু 
আল-আ‘লা (র) নবী (সা) থেকে এর বিপরীত বর্ণনা করেছেন। আবু দাউদ (র) বলেন, 
আমার মতে দুই হাদীসের মধ্যে বিরোধ নাই । আল-আ'লা ব্যতীত অপর কেউ এটি তার 
পিতার (আবদুর রহমান) সূত্রে বর্ণনা করেননি। 


Jt Ja 3, le la SU 0 
অনুচ্ছেদ-১৩ ঃ শাওয়ালের চাদ দেখার বিষয়ে দু'জন লোকের সাক্ষ্য 


5 fs ৰ Vo al i EE GSS -YYYA 


পপ 08 2000 


“ee ef oe 


RENEE EGE 
AoE FALE BCS ESE als pts 
AJL CED i spl YIU al i SUI 


ef e [) $S-# 8 


a EU ISTIUG MS PLE 2 La 51 ALE Sli 


www.pathagar.com 


৩৪৬ সুনান আবূ দাউদ 
dle dS om A Lis cS dys UG ei 2 
EE EG LLIN YG J la Cs as le 
ae all ie lia JG Sl all lsd iA ce 2 
dle LI Gat Ui ie UL Mel SS Gas 
২৩৩৮ । হুসাইন ইবনুল হারিছ আল-জাদালী (র), কায়েস গোত্রের উপগোত্র জাদীলার 
সদস্য, থেকে বর্ণিত । একদা মন্ধার আমীর (শাসক) ভাষণ প্রসঙ্গে বললেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন যে, আমরা যেন চাদ দেখে 
হজ্জের অনুষ্ঠান আদায় করি। যদি আমরা তা না দেখি তবে দু'জন নিষ্ঠাবান, লোকের 
সাক্ষ্যের ভিত্তিতে যেন আমাদের হজ্জের অনুষ্ঠানাদি পালন করি । আবু মালেক (র) বলেন, 
আমি হুসাইন ইবনুল হারিছ (র)-কে জিজ্ঞেস করলাম, মন্ধার শাসক কে? তিনি বলেন, 
আমি জানি না। পরে এক সময় তার সাথে আমার সাক্ষাত হলে তিনি বলেন, মক্কার 
শাসক হচ্ছেন মুহাম্মাদ ইবনে হাতিবেয ভাই হারিছ ইবনে হাতিব। অতঃপর উক্ত শাসক 
বললেন, তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি বর্তমান আছেন যিনি আমার চাইতে আল্লাহ ও 
তার রাসূল (সা) সম্বন্ধে অধিক জ্ঞাত । আর তিনিই উক্ত কথাটি রাসূলুল্লাহ সাল্লান্সাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে সাক্ষ্য দিয়ে বলেছেন। একথা বলে তিনি এক ব্যক্তির দিকে 
ইঙ্গিত করলেন হুসাইন (র) বলেন, আমার পাশে বসা এক প্রবীণ ব্যক্তিকে আমি 
জিজ্ঞেস করলাম, ইনি কে যার দিকে শাসক ইঙ্গিত করলেন? তিনি বলেন, ইনি আবদুল্লাহ 
ইবনে উমার (রা) এবং তিনি (শাসক) যে একথা বলেছেন, উনি (ইবনে উমার) আমার 
চেয়ে অধিক জ্ঞাত, তাও সত্য । অতঃপর আবদুল্লাহ ইবনে উমার (রা) বললেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্পাম আমাদেরকে উপরোক্ত নির্দেশ দিয়েছেন। 


sl GELS YU ss tall pUsa DL ENN 
ULE LAE EL le 
Say du Ls ete Lote Se Tap oli to 
mts ole “ di te dS lac al JU 

MALeSs lk bly LD SF TLE I Nobis 6 


২৩৩৯ । রিব'ঈ ইবনে হিরাশ (র) থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক 
সাহাবীর সূত্রে বর্ণিত । তিনি বলেন, রমযানের শেষদিন সম্পর্কে লোকজনের মধ্যে 


www.pathagar.com 


রোযা ৩৪৭ 


মতবিরোধ হলো (আজ রমযানের ত্রিশতম দিন না কি শাওয়ালের প্রথম দিন) । ঠিক এ 
সময় দু'জন বেদুঈন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহর নামে 
শপথ করে সাক্ষ্য দিলেন যে, তারা উভয়ে গতকাল সন্ধ্যায় চাদ দেখেছেন। অতএব 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে রোযা ভংগ করার নির্দেশ দিলেন। 
খালফ (র) তার হাদীসে আরো বর্ণনা করেছেন যে, তিনি (সা) তাদেরকে সকালে তাদের 
ঈদগাহে (নামাযের জন্য) যাবারও নির্দেশ দিয়েছেন। 


LUA) JA Ly ule STG BUS AL 
অনুচ্ছেদ-১৪ £ রমযানের চাদ দেখার বিষয়ে এক ব্যক্তির সাক্ষ্য খহণযোগ্য 


G-fsfesg 2 


bass bal CEL pln pi tb aa a Slats 


“ee #0 EEA RS AAS 


EEE EC EE Es 


eg ee ob 


ARNE sald Lo dle lel 


UNFUNNY Slaps JGR LUA) 2 CD Aull UYU 
5351 YS i LL olf Sl JG oa JG 
TE lagi lll 


২৩৪০ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। এক বেদুঈন নবী সাল্লান্পাহ আলাইহি 
ওয়াসাল্লামের নিকট এসে বললো, নিশ্চয় আমি রমযানের চাদ দেখেছি নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ঃ তুমি কি সাক্ষ্য দাও যে, আল্লাহ ব্যতীত কোন 
ইলাহ নেই? সে বললো, হা । তিনি আবার বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে, মুহাম্মাদ 
আল্লাহর রাসূল? সে বললো, হা । এবার তিনি বললেন £ হে বিলাল! যাও, লোকদের মধ্যে 
ঘোষণা করে দাও, তারা যেন কাল রোযা রাখে। 


oe [) “ oot ge “429-7 +৩0 “0 #0 “eo 6" 
22 2 dl ot Sb» Gis Led 2 G2 YEN 


ENA 


esis ul st, od Ee Cl TEE 24 BEA 


© 0 Yup oy SS pad FN oe gl LOS na 
0 তপ 25 5 BE TE AST REDRESS E bear Fe Ld £ 
PEEL TRUE PEA EE) sled de il 


of SSG YL li JU sf Sl pty AL JUG be 


www.pathagar.com 


৩৪৮ সুনান আবু দাউদ 


SELES MS St UE aad Sail | ull 


202 


Ll be FA PLE 52 dy ae Lain 2 JL 


২৩৪১ ৷ ইকরিমা (র) থেকে বর্ণিত ৷ সাহাবাদের মধ্যে রমযানের প্রথম তারিখ নিয়ে 
সন্দেহের সৃষ্টি হলে তারা (রাতে তারাবীহ নামাযের জন্য) না দাড়ানো এবং (দিনে) রোযা 
না রাখারই ইচ্ছা করেছিলেন। এমন সময় হাররাহ এলাকা থেকে এক বেদুঈন এসে 
সাক্ষ্য দিলো যে, সে চাদ দেখেছে। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 
উপস্থিত করা হলো। তিনি তাকে জিজ্ঞেস করলেন ঃ তুমি কি সাক্ষ্য দাও যে, আল্লাহ 
ছাড়া কোন ইলাহ নেই, আর আমি আল্লাহর রাসূল? সে বললো, হা’ এবং সে সাক্ষ্য 
দিলো যে, সে (রমযানের) চাদ দেখেছে। এরপর তিনি বিলাল (রা)-কে নির্দেশ দিলেন £ 
যাও, লোকদের মধ্যে ঘোষণা করে দাও যে, তারা যেন দাড়ায় (রাতে তারাবীহ নামায 
পড়ে) এবং (দিনে) রোযা রাখে. আবু দাউদ (র) বলেন, এক জামা'আত এ হাদীসটি 
সিমাকের উদ্ধৃতি দিয়ে ইকরিমা (র) থেকে “মুরসাল'রূপে বর্ণনা করেছেন, তিনি বর্ণনা 
করেছেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তবে এক হাম্মাদ (র) 
ব্যতীত অন্য কেউ ‘রাতের কিয়াম' তথা তারাবীহ নামাযের কথা উল্লেখ করেননি। 


1 es “ feiss 8 0 


al ae bh dl HSE JES 2 —— L542 -YYtY 
be a nl 2 Ol Gis YU oS 5 iu br, gsi ial 
D4 RL be pL ph 3 A ps 2 be ed por Sh se 
Us) SLAG JHU all sls JG ae pal re Cl 2 pal 

cle li aly Pas ET Ll ly le tt ln 


২৩৪২ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, লোকেরা রমযানের চাদ দেখার 
জন্য খৌজাখুঁজি করছিল । আমি রাসূলুল্লাহ সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত 
করলাম যে, আমি চাদ দেখেছি। অতঃপর তিনি নিজেও রোযা রাখলেন এবং 
লোকদেরকেও রমযানের রোযা রাখার আদেশ দিলেন। 


se oo 6 


sl LS AL 

অনুচ্ছেদ-১৫ ৪ সাহরী খাওয়ার জন্য তাগিদ দেয়া 

2 ee Le SLL ad ia Ee WL EBs NTN 

be Ol os re Mi mi fle Hl be COS ke 

SESE UE DES IG Al 
AE LE fai pla Cale BH CUS 


www.pathagar.com 


রোযা ৩৪৯ 


২৩৪৩ । আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ আমাদের ও কিতাবধারীদের রোযার মধ্যে পার্থক্য হচ্ছে 
ভোর রাতে খাদ্য খৃহণ । 


টীকা $ সাহরী খাওয়া ওয়াজিব নয়, সুন্নাত । তবে ইচ্ছাকৃতভাবে সাহরী বর্জন করা নিন্দনীয় । তাদের 
নিয়ম অনুযায়ী ইহুদী-খৃস্টানরা রোযা রাখার জন্য ভোররাতে আহার করে না (সম্পা.)। 


+ ee cos “oe 32 Ed 


sl pmiall ei acl 
অনুচ্ছেদ-১৬ $ যিনি সাহরীকে প্রাতকালীন নাস্তা নামে আখ্যায়িত করেছেন 


ses sc se 


ELAN AG oS Gis, SIE Saas 2 Ir Gis YY 
A Asp ps He rd bale br ptt, Gt 
“ Pe oe A +c esd eed co 8 Ld 
din Jia, dol dlls le i te 

Gall el 34d 
২৩৪৪ । আল-ইরবাদ ইবনে সারিয়া (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্মান্পাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের সাহরী খেতে আমাকে ডেকে বললেন $ 
কল্যাণময় প্রাতকালীন খাবারের দিকে এসো! 


JG all mall 2 rae GELS JG Isls ‘mal Gia -YYto 
ঠি ০২ ১০০- Ee JG hall pl 353d 53 Es CR 
ge Sdn Bal cee YY fe-e 
scl dl le aloe 8 fl oe sill ws 
EAE 
২৩৪৫ । আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ 
খেজুর দ্বারা সাহ্‌রী গ্রহণ ঈমানদার ব্যক্তির জন্য কতো উত্তম! 


sll iy 0 
অনুচ্ছেদ-১৭ £ সাহরী খৃহণের সময় 


“feos 


Ves LC IE ELE iia BLS ANTE 


obs ete 8 of cee oe ‘ EA Ed e- $e 


Usa As Ph DLR Eyam CA UU nil be Gil 


www.pathagar.com 


৩৫০ সুনান আবূ দাউদ 


“eee পণ REE Ld “ ses ere oe 


EGE A i Hirt a SEE LIE 


TE ET MEO SE CEG SE: EI TET OAC 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ বিলালের আযান যেন তোমাদেরকে পানাহার থেকে 
বিরত না রাখে, আর না (পূর্ব) দিগন্তের এরূপ শুভ্র আলো, যে পর্যন্ত না ফর্সা দিগন্তে 
বিস্তৃত হয়। 


sof er eo 56" 6+ “ত” 


2 al EEC ol on i CS Les Liisa —YYEV 
IGE TOG MLR CORT 
EEE EEE PRE VO CC TLE DPS 2 
EL oly JUG 052 SU om 2 JG CN SIS 
EEE ECCI EE ELL Ls asl 


০০ EA PE Leen 


SLL CALA A Lg IR US Co HE 2 3 
SE ETE থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তোমাদেরকে সাহরী খাওয়া থেকে বিলালের আযান যেন 
কখনো বিরত না রাখে ৷ কেননা যারা রাতে (নফল নামাযে) দাড়িয়েছে তাদেরকে বিরত 
করার জন্য, আর যারা (রাতভর) ঘুমিয়েছে তাদেরকে জাগ্রত করার জন্যে সে আযান 
দেয় অথবা তিনি বলেছেন, আহ্বান জানায় । আর এরূপ না হওয়া পর্যন্ত ফজর 
হয় না। ইয়াহইয়া (র) হাতের তালুকে একত্র করে বলেন, এরূপ, ইয়াহইয়া তর্জনীদ্বয়কে 
ত কহত 


2 ECM lec seo sge 


Ae be gore bY BBL EELS Ce DLS CSD ovr 


oe set eo 


LUO UG YG ol be se bY TLE plik 
dl pC Sit Ys tly Lk Ly cake il CEA NS 
Cas In S905 2l UGG. EE ECO ERE is 

LL UA LE 


২৩৪৮ ৷ কায়েস ইবনে তালক (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । তিনি বলেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ (রাতে) পানাহার করো, উর্ধাকাশে 
ভোরের যে লম্বা রেখা ফুটে উঠে, ওটা যেন তোমাদেরকে (পানাহার থেকে) কখনো 


www.pathagar.com 


রোযা ৩৫১ 


বিরত না রাখে। সুতরাং আকাশের দিগন্তে লাল রঙ্গের ফর্সা ফুটে উঠা পর্যন্ত তোমরা 
পানাহার করো। 

GE ST EE NE AGG G82 vA 
be, ie SS CHA EE 


oo 


FE Yi, al Yue iii JUG Syl bill | 


PES 


J US EORE BLD EEG Lng EDS CY 
Lh 15 Ly ol Ji ails le ci di te 
JUGS CS oUt JG UAT Cl a GS ae 

Sl sls 
২৩৪৯ । আদী ইবনে হাতেম (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যখন নিমোক্ত আয়াত 
নাযিল হলো- “তোমরা পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা (অন্ধকার) থেকে 
ভোরের সাদা রেখা স্পষ্টক্লপে তোমাদের নিকট প্রতিভাত হয়” (সূরা আল-বাকারা ৪ 
১৮৭) । তখন আমি একটি কালো ও একটি সাদা রংয়ের সুতা নিয়ে আমার বালিশের 
নীচে রেখে দিলাম । (রাতের বেলা) আমি তা দেখতে থাকলাম, কিন্তু তা স্পষ্টভাবে 
দেখতে পেলাম না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে 
একথা উল্লেখ করলে তিনি হাসলেন এবং বললেন ঃ তোমার বালিশ তো বেশ দীর্ঘ ও 


প্রশস্ত । এতো হলো রাত ও দিন । উছমানের বর্ণনায় আছে, তা তো রাতের অন্ধকার এবং 
দিনের শুভ্রতা। 


843 le GI LU as JAN Ll 
অনুচ্ছেদ-১৮ £ কোন ব্যক্তি ফজরের আযান শুনছে অথচ খাবার পাত্র তার হাতে 


ec Je 0 


sre Ol Lao be ILS GES LS 2 cle Le Gis -vvo. 


ore Bu এপ 


ld Le dy JG UG sive Ll ioe 
Ail ED LLL Hi oa ol ONG HELI ls isl 
Le uisl 


২৩৫০ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ যখন তোমাদের কেউ ফজরের আযান শুনতে পায় অথচ আহারের 


www.pathagar.com 


৩৫২ সুনান আবূ দাউদ 


পাত্র তার হাতে রয়েছে, সে যেন তা রেখে না দেয় যতটুকু তার প্রয়োজন তা পূরণ 
হওয়া পৰ্যন্ত । 


টীকা $£ এমতাবস্থায় ফজরের আযান শুরু হলেও রোযা রাখতে ইচ্ছুক ব্যক্তি তার প্রয়োজন পরিমাণ আহার 
গ্রহণ করবে, তাতে তার রোযা ক্ষতিগ্রস্ত হবে না (সম্পা.)। 


অনুচ্ছেদ-১৯ £ রোযাদারের ইফতারের সময় 
Gis, Cc ra Cis C25 Can Ie 02 nl CD ~vre\ 


LEME 


ol ria ME Cris EO COS 1 ERS PLE OVER 

di La AIG YEG asl bo Tak os pale be Ll ba ye 
ss EE 15 HB 
EEG) EEA 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যখন এদিক (পূর্বদিক) থেকে রাত (অন্ধকার 
হয়ে) আসে এবং এদিক (পশ্চিম দিক) থেকে দিন (আলো) তিরোহিত হয় অর্থাৎ সূর্য 


অস্ত যায়, তখন রোযাদারের ইফতারের সময় হয়ে যায় । 

টীকা : সূর্য গোলক সম্পূর্ণ ডুবে যাওয়ার সাথে সাথে যেমন মাগরিবের নামায পড়া যায়, তদ্রূপ 
রোযাদারকেও তৎক্ষণাৎ ইফতার করতে হয়। আর প্রাকৃতিক নিয়মেই সূর্য অস্ত যাওয়ার সময় পূর্ব দিগস্ত 
অন্ধকার হতে থাকে এবং পশ্চিম দিগন্তে দিনের পরিসমাপ্তি ঘটে (সম্পা.)। 

ltl fel ENE Lia all Lie CSS iain ES NF OY 


di Le ad as Eo Be UE Ca bt Me Ee 
C20 Jl J GIG mill 2% Ll ts ayy ole 
LUG EI CLA YIGAL dV LUG 
CE UI CCU JUG. LUE le tl ll EEE 
SS ll, br UGS cole dot hn slit Uo op 
SADT tiie OG FLT LT BS Ga be US 


২৩৫২ । আবদুল্লাহ ইবনে আবু আওফা (রক) বলেন, এক সফরে আমরা রাসূলুল্লাহ 
সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হলাম তিনি ছিলেন রোযাদার । সূর্য ডুবে গেলো, 


www.pathagar.com 


তিনি বললেন, হে বিলাল! সওয়ারী থেকে নেমে আমাদের জন্য ছাতু তৈরি করে আমো। 
তিনি বললেন, হে আল্লাহর রাসূল! সন্ধ্যা হতে দিন। তিনি বললেন £ সওয়াযী থেফে 
অবতরণ করো এবং আমাদের জন্য ছাতু তৈরি করে আমো:। তিনি বললেন, হৈ আন্পাহর 
রাসূল! দিন তো এখনও অবশিষ্ট আছে। তিনি আবারও বললেন $ অবতরণ করো এবং 
আমাদের জন্য ছাতু বানাও । অতঃপর তিনি অবতরণ করে ছাতু তৈরি করলেন এবং 
রাসূলুল্লাহ সাল্লান্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পান করলেন, অতঃপর বললেন $. যখন 
রোযাদারের ইফতারের সময় হয়ে গেছে। তিনি তার আঙ্গুল দ্বারা পূর্বদিকে ইঙ্গিত 
করে দেখালেন। 


Et 


shill Jams ন EWE i ES I 
অনুচ্ছেদ-২০ $ অবিলম্বে ইফতার করা মুসভাহাব 


896 9. eo 


Et FE EV PEEL 
ETT oh SY shal’ HON SRE NG 


"ft yl atsig 


৬১৯৮ 
২৩৫৩ । আৰু হুরায়রা (রা).থেকে.বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ 
দীন বিজয়ী থাকবে যাবত লোকেরা (সূর্যাস্ত যাবার সাথে সাথে) অবিলম্বে ইফতার 
‘করবে । কেননা ইহুদী ও খৃষ্টানরা বিলম্বে ইফতার করে। 


a4 « LEA “48 


DA EPUL be Aaill oe Ley EE CE Gs YYOE 
LOR Gey GLC oo SE UG LL ibe 


SEN PN 1A ‘ a da a lial ba SS Lah fl 


ES #3938 


+২৩ SOS AY AL alls Seid fa Ca 
ll Lie Gli all Jans leis Laas Utah SiG Saal] 

Mls le it la FUSED Ea bE UK EG 
২৩৫৪ । আবু-আতিয়্যা (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ও মাস্রুক (র) আয়েশা 
(রা)-এর নিকট গেলাম এবং আমরা বললাম, হে উ্মুল মু'মিনীন! মুহাম্মাদ সাল্লাল্লাহু 


আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবীর একজন সূর্য অস্ত যাবার সাথে সাথে 
(অনতিবিলম্বে) ইফতার করেন এবং খুব তাড়াতাড়ি (মাগরিবের) নামাযও পড়েন। আর 


www.pathagar.com 


৩৫৪ সুনান আবু দাট্টদ 


ত্বিতীয়জন ইফতারেও বিনস্ব করেন এবং নামাযেও দেরী করেন। তিনি বললেন, তাদের 
মধ্যে কে ইফতার অনতিবিলম্বে করেন এবং নামাষ তাড়াতাড়ি আদায় করেন?. আমরা 
বলন্যাষ, তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) ।.তিনি বললেন, রাসূলুল্লাহ সান্নান্যাছ 
আলাইহি.ওয়াসালন্লাম এরূপই করতেন । 


ale Lei, EEE 

অনুচ্ছেদ-২১ ৪ যে বস্তু ঘারা ইফতার করবে 

JA pole be sl Ss aly LE LES Ait EYE = N00 
UG Ue ml on LE be LAL Gm oi Lalo 2 
hil Cale Si 66 Ls le u Uist Ls JG 


Osteo Cdl dad Pll is dG rill ke 
২৩৫৫ । সাল্‌মান ইবনে আমের (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তোমাদের কেউ রোযা রাখলে সে যেন খেজুর দ্বারা 
ইফতার. করে. যদি সে খেজুর না পায়-তাহলে পানি দিয়ে ইফতার করবে কেননা 
পানি পবিত্রকারী । 


2020 sof 


2 ae Gia Slide GELS Lis wat Lia Yvon 


“reap 


AEE LAC Ss Sl i ST lls Gill 
Lat UU oll, oe as as cla tt Le dl Ys 
bn lps Lis YS LU Sls i SUL SS Mb 
২৩৫৬ । আনাস ইবনে মালেক (রা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
(মাগরিবের) নামায পড়ার পূর্বে কয়েকটি সদ্য পাকা খেজ্ুল্ন দ্বারা ইফতার করতেন, তা 
না হলে কয়েকটি খুরমা দ্বারা, তাও না হলে কয়েক কোষ পানি দারা (ইফতার করতেন) । 
slain Lie JG oC 

অনুচ্ছেদ-২২ $ ইফতারের সময় দোয়া পাঠ করা 


Ges ass ese ses se 


le CES LL HM OED OD bh VL EBL ত 
EL HEV SEE RL 


www.pathagar.com 


রোযা ৩৫ 


JUS hii 131 se oi Lule ol JIG adr be 
Aris brs ENG Sd dr, Chas 
২৩৫৭ ৷ মারওয়ান .ইবনে সালেম- আল-মুকাফফা' (র) বলেন, আমি ইবনে উমার 
(রা)-কে দেখেছি যে, তিনি তার দাড়ি মুষ্টিবদ্ধ করে ধরতেন এবং এক মুষ্টির বাড়তি 
অংশ কেটে ফেলতেন এবং তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার 
করার সময় বলতেন £ ‘পিপাসা দূরীভূত হয়েছে, সমস্ত শিরা-উপশিরা সিক্ত হয়েছে এৰং 
ইনশাআল্লাহ প্রতিদানও নির্ধারিত হয়েছে' 
AEA on SL oe as te pia GEIS UL Gis —yvoA 
Lh YG Shi 51 SEH itt Logit TS 
২৩৫৮ । মুয়ায ইবনে যুহরা (রা) থেকে বর্ণিত । তার নিকট হাদীস পৌছেছে যে, নবী 
সাল্লান্পাছ আলাইহি ওয়াসালন্মাম ইফতার করার সময় বলতেন $ হে আল্লাহ! তোমার 
উদ্দেশ্যেই. আমি রোযা.রেখেছি এবং তোমার দেয়া রিযিক দ্বারাই ইফতার করলাম । 


eis ree 


ill SIE US halt oC 
অনুচ্ছেদ-২৩ £ সূর্যান্তের পূর্বে ইফতার করা 


Lee oe eo - ese “48 


YU AH SA LLG dn a by bE CES - ০৭ 


sso oer 


allot, LLL oe Baye on CU EE El fe 
ert id LS gs CY BEIGE il =a 0 bs 
(Cs EE 0 A EEL 5 AY diols te 
Ls be LS UG, CARL yal ply Eli LL 


২৩৫৯ । আসমা’ বিনতে আবু বাক্র (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা রাসূলুপ্পাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রমযানে এক মেঘাচ্ছন্ন দিনে ইফতার করার পর 
সূর্য প্রকাশ হয়ে পড়লো । আবু উসামা (র) বলেন, আমি হিশামকে বললায়; তাদেরকে কি 
তা কাযা করার নির্দেশ করা হয়েছিলো? তিনি বললেন, নিশ্চয়ই, তা অবশ্যই করণীয় । 
টীকা £ চার ইমামের মাযহাব মতে, এ জাতীয় ভুলের জন্য শুধু একটি রোযা কাযা করতে হবে, 
কাফফারা দিতে হবে না (অনু.)। 


www.pathagar.com 


td সুনান আবৃ দাউদ 


Jlayll a ob 
অনুচ্ছেদ-২৪ £ সাওমে বিসাল (বিরতিহীন রোযা) 
7 fs oR UL b= a os 24 A খন. 


EASES CSE 


sf eno 


EE) UL dul Cuan LG AE 
ol wal 
২৩৬০ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম সাওমে বিসাল (বিরতিহীন রোযা) রাখতে নিষেধ করেছেন। লোকজন 
বললো, আপনি তো সাওমে বিসাল রাখেন। তিনি বললেন £ আমার অবস্থা তোমাদের 
মতো নয়।.কেননা আমাকে খাওয়ানো এবং পান করানো হয়। 
টীকা $ প্রতিদিন সামান্য ইফতার গ্রহণ. করে একাধারে কয়েক দিন রোযা রাখলে এই ধরনের রোযাকে 
সাওমে বিসাল বলা হয়। এই রোযা কেবল রাসুনুরাহ (সা)-এর জন্যই নির্দিষ্ট ছিল (সম্পা.)। 


SB KER AGE Bt og CE HES 


ar 0 LEAL LL es 
Laid L EAL Ll UG FE BE SG 
FE [) Lo Gals eo [ud als od ol Ld 
২৩৬১ । আবু SENET AE ‘বৰ্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন £ তোমরা ‘সাওমে বিসাল' কাঁয়ো না। তবে 
তোমাদের কেউ ‘সাওমে বিসাল’ করতে চাইলে সাহরী পর্যন্ত বিসাল করতে পারে। 
সাহাবারা বললেন, আপনি তো সাওমে বিসাল করেন? তিনি বলেন £ আমার অবস্থা 
তোসাদের মতো নয় । আমার খাদ্যদাতা ও পানীয়দাতা আছেন। তিনি আমাকে খাওয়ান 
ও পান করান. 


lal lll. 
অনুচ্ছেদ-২৫ ৪ রোযাদার ব্যক্তির গীবতে (পরনিন্দায়) লিপ্ত হওয়া 
Le oil on ob3 al hl CLD Cab LD CEL yy 


www.pathagar.com 


রোযা ৩৫৭ 


54a s le ‘ Ln US UU Eh il be 0 
COLL dil Gils on Dos La 


Hl fl Al or SELL En Al YEG 2 


“ee 


sl lol fen NEES) 


২৩৬২। আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুন্তাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ রোযা থেকেও কেউ যদি মিথ্যা কথা বলা এবং তদনুযায়ী কাজ 
করা ত্যাগ না করে, তবে তার কেবল খাদ্য ও পানীয় পরিত্যাগ করায় (রোযা রাখায়) 
আল্লাহর কোন প্রয়োজন নেই । আহমাদ (র) বলেন, এ হাদীসের সনদ আমি ইবনে আবু 
যি’ব থেকে আয়ত্ত করেছি এবং হাদীসের তাৎপর্য তার পার্শ্বস্থ এক ব্যক্তি আমাকে বুঝিয়ে 
দিয়েছেন। আমার.-মতে তিনি ইবনে আবু যি’'বের ভাইপো । 

টীকা £ যে রোযাদার মিথ্যা বলা, গীবত করা ও অনুরূপ কাজ্জ করা পরিত্যাগ “করতে পারে না তার রোযা 
আল্লাহর দরবারে কবুল হয় না । আল্লাহ এমন ব্যক্তির আমলের প্রতি জ্রক্ষেপ করেন না (অনু.)। 


“eee e 20 


nl be UL be NLL bh dV CHD ovr 
Ls el Lo NOT on Ll bk pl oe sl 


oe fae er eve eee EAE AY 


lS al OU UE Ys Ei HU Cale pal iE 31 JG 
bd eof ofr se Cs 

Mel ll os 
২৩৬৩ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত ৷ নবী সাল্লান্পাছ আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ 
তোমাদের কেউ রোযা রাখলে সে যেন পাপাচারে লিপ্ত না হয় এবং মূর্ের ন্যায় আচরণ 


না করে। কেউ তার সাথে ঝগড়া করলে বা তাকে গালমন্দ করলে সে যেন বলে, 
আমি রোযাদার 


all Jl ol 
অনুচ্ছেদ-২৬ £ রোযাদারের মিসওয়াক করা 


#6 Ae seg - 


Jas Gis CAL Gis plcall on ae Ui YY 
ATH EB 
ule ly dr he dit Uy ES US ol be Lid pa pte 


ASI SEY SI Mile sas JEL 


প্‌ 


www.pathagar.com 


৩৫৮ সুনান আবু দাদ 


২৩৬৪ । উবায়দুল্লাহ ইবনে আমের ইবনে রাবীআ' (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। 
তিনি বলেন, আমি রাসূলুন্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্পামকে রোযা অবস্থায় এতো 
অধ্িকবার মিসওয়াক করতে' দেখেছি যে; তা-সংখ্যায়-নির্ণয় করা মুশকিল ৷ 


siz UC sll a Ul le as ital Ll 


অনুচ্ছেদ-২৭ ৪ পিপাসার তাড়নায় রোযাদারের নিজ দেহে পানি ঢেলে দেয়া 
এবং অধিক পরিমাণে নাকের ছিদ্রপথে পানি দেয়া 


eee 


HST ES EE SRR) CEE 


Nd 


be nal se 02 282 fl OF ADA ie 02 282 ofl 


ole ATEN JG le dit de pte on 
Js ZUG pple i A lls ke ll 
S80 21 UG HG ee thr a din J Fas ES sas 
Hs let a dV SO ts eG 
Sloe Hl Abd Mle Say HO al) ule as pl 
২৩৬৫ ৷ আবু বাক্র ইবনে আবদুর রহমান (র) থেকে নবী সাল্লাল্াহ আলাইহি 
ওয়াসাল্লামের কোন এক. সাহাবীর সূত্রে বর্ণিত । তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে মঙ্কা বিজয়ের বছর এক স্‌ফ়রে লোকদেরকে রোযা ভংগ ক্রার 
নির্দেশ দিতে দেখেছি এবং তিনি বলেছেন ঃ শত্রুর মোকাবিলা করার জন্য তোমরা শক্তি 
সঞ্চয় করো । তবে রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোযা রেখেছেন। 
আবু বাক্র (র) বলেন, যিনি আমাকে হাদীসটি বর্ণনা করেছেন তিনি ব্‌লেছেন, আমি 
‘আল-‘আর্জ’ নামক স্থানে পিপাসায় অথবা গরমের তাড়নায় রোযা অবস্থায় রাসূলুন্াহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীর দেহে ও মাথায় পানি ঢালতে দেখেছি। 
টীকা £ ইমাম আবু হানীফার মতে রোযা অবস্থায় ভেজা কাপড় গায়ে জড়িয়ে রাখা, অধিকক্ষণ পানিতে 
থাকা, গায়ে-মাথায় পানি ঢালা ইত্যাদি মাকরূহ, তবে ইমাম আরু ইউসুফের মতে জায়েয । কেননা ননী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পানি ঢেলেছেন (অনু.)। 
Lelcl tre pal Om a ie San LS 55 GEL yy 
bane 2 bad gl Or Bre rt ball 2 pals br ps 
NY eile tr Lo dy UU UG 
Ls 943 


www.pathagar.com 


রোযা ৩৫৯ 


২৩৬৬ । লাকীত ইবনে সাবরা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি উত্তমরূপে নাকে পানি দিয়ে তা পরিষ্কার করো- 
যদি তুমি রোযাদার না হও । 

i pill 20 
অনুচ্ছেদ-২৮ £ রোষাদারের রক্তমোক্ষণ করানো 


oe থর Be c 2 bt 3 GS Sa Gis YYW 


MER GO “ব্‌ £66, Uk a UIE se eth ECE 


Le lil pe SS be ibn LEC 


2 st EEE ISDS EEE 0. HEE 


ROE LRNCEE «ule i “ll le Le i 

al EE 
EEE EEE TEE ENE CES SHEE BI 
এবং যার রক্তমোক্ষণ করানো হয়েছে তাদের বলেন £ উভয়ের রোযা নষ্ট হয়ে যায়। 
শাইবান (র) বলেন, আবু কিলাবা বলেছেন, আবু আসমা-আর-রাহবী তাকে বর্ণনা 
করেছেন যে, য়াসূলুন্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তদাস সাওবান (রা) নবী 


সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনেছেন। 
টাকা £ ইমাম আবু হানীফার মতে এ দ্বারা রোযা নষ্ট কিংবা মাকরূহ হয় না (অনু.)। 


Ji Gis se 2 me bie Iie 2 nl GSS -YYM 


msl pl ls ol Sy Ell, ral a ol ie 2 be 
sas Kn EU GE AEE 

২৩৬৮ ৷ একদা শাদ্দাদ ইবনে আওস (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 

পদ্ব্রজে যাচ্ছিলেন... অতঃপর রাবী পূর্বে বর্ণিত হাদীসটির অবিকল বর্ণনা করেছেন। 

2 ঞা Gis Cay GES Pell tn ge US -YYNA 

sla cin Jas Bl onl oh fs be Sats ioe © 5) 


www.pathagar.com 


৩৬০ সুনান আবু দাউদ 


ER ALE 


+ af 


Lh {5 sll ১ sl ce fall Ue i 


২৩৬৯ । শাদ্দাদ ইবনে আওস (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম রমযানের আঠার দিন অতিবাহিত হবার পর আমার হাত ধরে (মদীনার 
কবরস্থান) জারাতুল বাকী‘তে এক ব্যক্তির কাছে আসলেন, যে রক্তমোক্ষণ করছিল । তিনি 
বললেন ঃ রক্তমোক্ষণকারী ও যার রক্তমোক্ষণ করা হলো তাদের উভয়ের রোযা নষ্ট হয়ে 
গেছে। ইমাম আৰু দাউদ ‘বলেন, খালিদ আল-হাযযা (র) আবু কিলাবা থেকে আইউবের 
সনদে অনুরূপ বর্ণনা করেছেন। 


oc songs 


EE EON FSAI ELT ESV FE crv. 


Mall ol oe Lent Gt CEL 
p fs oe ct es ol 0 “eee EE 

SUSE JG db Ba TUES hl pio3 pl ge 
dale dh di le i de SOE bf 3 Gas an 


REIL odd Lule ds SAL f 


telly pall 
RO EET CEE ECE ES TEE (রা) থেকে বর্ণিত । 
নবী সান্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম. বলেছেন £ রক্তমোক্ষণকারী ও যে যক্তমোক্ষণ করায় 
তাদের উভয়ের রোযা নষ্ট হয়ে যায়। 


£40" “ esos ee 


nln Lis fe Er HE on —— ES 
eT EE TOR EE LPR 
EEE ls YU EEE 


of or 


ssl dh Js 


২৩৭১ সাওবান (রা) থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 
রক্তমোক্ষণকারী ও যে রক্তমোক্ষণ করায় তাদের উভয়ের রোযা নষ্ট হয়ে যায় ।. ইমাম 
আবু দাউদ (র) বলেন, ইবনে সাওবান-তার পিতা-মাকহুল (র) থেকে তার সনদে 
পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। 


www.pathagar.com 


রোযা ৩৬১ 


SALA Al 


অনুচ্ছেদ-২৯ £ রোযাদারের রক্তমোক্ষণ করানোর অনুমতি আছে 


ENE Rd oc # eo ) “oe ofr 


oe Soll re CSS gy 02 ae pax pl GSS -vvvy 


LN AL ale ol on Loken 
Ge JES DS sls CEO JU Mle msi 
LG LR 4h SK En Eo CCAR NE 
২৩৭২ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্পাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম 
রোযা অবস্থায় রক্তমোক্ষণ করিয়েছেন। ইমাম আবু দাউদ (র) বলেন, উহাইব ইবনে 
খালিদ (র) এ হাদীস আইউব (র) থেকে তার সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। আবার 
জা‘ফার ইবনে রবী‘আ (র) ও হিশাম ইবনে হাসসান (র) ইকরিমা-ইবনে আব্বাস (রা) 
সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। 

টীকা £ কারো মতে শিঙ্গা লাগালে গ্রহণকারী দুর্বল হয়ে যায়। আর প্রয়োগকারীর মুখে ও পেটের ভেতর 
রক্ত প্রবেশ করার আশঙ্কা থাকে, তাই উভয়ের রোযা নষ্ট হয়ে যায়। আবার কারো মতে পূর্বের হাদীস 
ER OT EEA USE | 


ES Et SENEGAL A EEA REL Ed 


ন REET TT 

to Mle 32 
২৩৭৩ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
La OLE AUT 


Sa oe LOL NAL BG <2 


1 TEE CECT 
LAN ll 2 ot a ale tht tn a Ys 
CE SS oi ESB EE (OE OE Leds 
2৩৩, all dl Ll ee LEE ALLE Fe 


sr it লা 


www.pathagar.com 


৩৬২ সুনান আবূ দাউদ 


২৩৭৪ । আবদুর রহমান ইবনে আবু লায়লা (র) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী 
সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ 
সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তমোক্ষণ করানো এবং বিরতিহীন রোযা (সাওমে 
বিসাল) রাখা নিষিদ্ধ করেছেন। তবে তিনি উক্ত কাজ দু'’টিকে তার সঙ্গীদের প্রতি 
অনুকম্পা প্রদর্শন করে হারাম করেননি । তাকে বলা হলো, হে আল্লাহর রাসূল! আপনি 
তো ভোর রাত নাগাদ ‘বিসাল’ করেন! তিনি বললেন £ আমি অবশ্যই ভোর রাত পর্যন্ত 
রোযা বিসাল করি তবে আমার রব আমাকে খাওয়ান ও পান করান। ' 


ed 8 ASE 


ll ~~ fe ESPEN ERS En BES BOO PEGS se Lisa —-YYvo 
¥1 Lal all EL ES Lil UU Jee te SCO) 


sll aly 
২৩৭৫ সাবিত (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আনাস (রা) বলেছেন, রোযাদার 
রক্তমোক্ষণ করালে দুর্বল হয়ে কষ্টের শিকার হয়, তাই আমরা তা পরিত্যাগ করতাম। 


“oe ee 0 NEY 


ul) VU ESS lal A CL 
অনুচ্ছেদ-৩০ $ রমযান মাসে দিনের বেলা রোযাদারের স্বপ্নদোষ হলে 


seo ee oct oeosgee 


oe pl m5 Le UU GAS AS om aes Ls -YYVN 
as ole “ dt de al eal in J be lal tn IS 


eee 


YO Sly Hs ote tn hn dts YS YS 


২৩৭৬ । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী থেকে বর্ণিত । তিনি বলেন, 
রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ কেউ বমি করলে, কারো (দিনে) 
স্বপ্নদোষ হলে এবং কেউ রক্তমোক্ষণ করালে সে রোযা ভং' গ করবে না। 


Ee LR MEL IE 

অনুচ্ছেদ-৩১ £ রোযাদারের নিদ্বার সময় সুরমা ব্যবহার করা 

ond) LE LED nl 2 le Es sii Lia -YYvV 
dle aloe 2. be nl be Sigh os ae ors ola 

Ed EEE AEA 


www.pathagar.com 


রোযা ৩৬৩ 


চক CNS A hl SLES 2 JUG ssl Ln rl 
Jalen 5 
SE NTO EE A ARE OGL AT Ol 
পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে 
নিদ্রার সময় সুগন্ধিময় ইসমিদ সুরমা ব্যবহারের পরামর্শ দিয়েছেন এবং বলেছেন ঃ 
রোযাদার (দিনের বেলা) তা পরিহার করবে। ইমাম আবু দাউদ বলেন, ইয়াহ্ইয়া ইবনে 
মাঈন আমাকে বলেছেন, সুরমা ব্যবহার সংক্রান্ত হাদীসটি মুনকার (প্রত্যাখ্যাত) 
টীকা £ হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান মাসে 


দিনের বেলা রোযা অবস্থায় সুরমা লাগিয়েছেন । সুতরাং উলামা ও ফকীহদের মতে রোযাদারের সুরমা 
ব্যবহারে রোযা নষ্ট হয় না। অবশ্য উপরের হাদীসটি অসমর্থিত (অনু.)। 


Le to) WE tol x cits, i দা GEL YYVA 
2 BC? 


. ese 8 পণ 


LEE 
২৩৭৮। আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত । তিনি রোযা অবস্থায় সুরমা 
ব্যবহার কর্তেন। 


PABA Ba “৪০ PEO RE 


2s cee Heer “ese se¥ 


RN LET EE 


all lal 
২৩৭৯ । আল-আ‘মাশ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমাদের সঙ্গীদের কাউকে 
রোযাদারের জন্য সুরমা লাগানো মাকরূহ বা অপছন্দনীয় বলতে আমি দেখিনি । ইবরাহীম 
নাখঈ (র) রোযাদারকে ‘ছাবির’ (নামক) সুরমা লাগানোর অনুমতি দিয়েছেন। 


Isle Lie lll 0 
অনুচ্ছেদ-৩২ £ রোযাদার ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করলে 


“ ses oe “ #20220 


EG PE Gis igs 2 LE MATE GED YYA. 


oo Ses e+ 


UA lS TEU EE SOS 


www.pathagar.com 


৩৬৪ সুনান আবু দাউদ 


us Ee CPE Gl i ysl sl JE al 
২৩৮০ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্পাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন $ যে রোযাদারের আপনা আপনি বমি হলো, তাকে তা কাযা করতে 
হবে না। আর কেউ যদি স্বেচ্ছায় বমি করে তাহলে অবশ্যই রোযার কাযা করতে হবে। 
আবু দাউদ (র) বলেন, হাফ্‌স ইবনে গিয়াস (র) হিশাম (র)-এর সূত্রে অনুরূপ হাদীস 
বর্ণনা করেছেন। 


“0 Aor 148 


Soll ae GS gre On de al Gis =YTAS 
EDS EES LE ACES LN 
nr ols ee Sis sl oUt a os slyly 
UG es cle tn le dro lads lsu Civil 


oer 3 ERE ভন পাপ CR 


pa ete i Le dl J ND GU Es ili 
ULES UES 


eee 


sv0o8 er Bed ore OOoOorder eae rr ea Bee ee ge or 0 নন 


ay cima Ely Gia J sbi se 


২৩৮১ ৷ মা‘দান ইবনে তালহা (র) থেকে বর্ণিত । আবু দারদা (রা) তাকে বর্ণনা 
করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বমি করে রোযা ভংগ করে 
ফেলেছেন। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্মাল্পাহু আলাইহি ওয়াসান্মামের মুক্তদাস 
সাওবানের সঙ্গে দামিশকের জামে মসজিদে সাক্ষাত করে বললাম, আবু দারদা (রা) 
আমাকে বলেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বমি করায় রোযা ভেঙ্গে 
ফেলেছেন। তিনি (সাওবান) বললেন, তিনি সত্য বলেছেন। তখন আমি ভাকে উযুর পানি 
ঢেলে দিয়েছি। 


coo Ed 


lal: Ll ob 
অনুচ্ছেদ-৩৩ $ রোযা অবস্থায় স্ত্রীকে চুমা দেয়া 
RE be hac oe Lyle Hl Gis Vee GELS -yrAY 
dn le dl Us LE AG Lie ye Lailey sl 
a Jl sk <; le Er AL le sas Lie ls 


www.pathagar.com 


রোযা ৩৬৫ 


২৩৮২ । আয়েশা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম রোযা অবস্থায় (স্ত্রীকে) চুমা দিতেন এবং একত্রে অবস্থান করতেন। কিন্তু 
তিনি প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত রাখতে অধিক ক্ষমতাবান ছিলেন। 


JUS G2 323 pal CED al oh ALLS al GED TAT 
এ- £8 ss RS RO SR EE eso o aco CL 0 
cle IOS MG Lie oe UP On ye be Le 
e © CE 298 ogee er oar 2b 
ral yd ot Lis ls le 
২৩৮৩ ৷ আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
রমযান মাসে (স্তরীদেরকে) চুমা দিতেন। 


[ eo- ec 2 “es পপ ea [) cs osg eo A eed 
Ed Ld [d Ed 
oc sg 


UAB UE bil hs Sl ne pr LL bs pial 
Cr PY EET OE EET NEE SE OL 

Lste Cl nile 
২৩৮৪ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমাদের উভয়ের রোযা অবস্থায় আমাকে চুমা দিতেন। 


# 0 “ 0 EAE TEA 2 ee “0 “ + fos see er পণ 
ড || 

“9 oe Be “ oe [) or # 0 oe #028 0০4 LEASE NEA FRE 
ee Ed Ed Ed Ld Ld # # 
fe Ed Leste LL oo LY “oe oe [ 
ctiia lb oa ae JG JG dl sie 0s mE te nin ys 

প . ‘ ‘ « ee | # . . 

‘ 

te Ld #t one re A ore “ “hor “8 goe Ed AA EA 


Ld [) “0 “0 
. * 
- 


ENUM EL Sl 


Sle ly alt ne 

Li JG Gt ALIS AS Alamo ~ JG 
২৩৮৫ ৷ জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব 
(রা) বলেছেন, কামোদ্দিপ্ত হয়ে আমি রোযা অবস্থায় খ্রীকে চুমা দিলাম । পরে বললাম, 
হে আল্লাহর রাসূল! আজ আমি এক মহাপাপ করে ফেলেছি, আমি রোযা অবস্থায় 
(স্ত্রীকে) চুমা দিয়েছি । তিনি বললেন £ আচ্ছা, যদি তুমি রোযা অবস্থায় পানি দিয়ে 
কুলকুচা করতে তাহলে কি হতো? ঈসা ইবনে হাম্মাদ তার বর্ণনায় বলেন, আমি (উমার) 
বললাম, তাতে কোন ক্ষতি হতো না । আমি বলি £ তাতে দোষ নেই । 


www.pathagar.com 


৩৬৬ সুনান আবু দাউদ 


প“্ড 2 20 


EAS lal ol 
অনুচ্ছেদ-৩৪ £ রোযাদার নিজের থুথু গিলে ফেললে 


201g +2 4&8 [) sosg 


i Gis ns 2 Loe ELD Ce 2 Loe LES YTAL 
Aa SLE be i aly rey Ba ei nl 
SAYS. EEE SLE ALLE Lcd) 

Cae ul SLI Tih UG i ls xl Se il all 
২৩৮৬ । আয়েশা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রোযা অবস্থায় 
তাকে চুমা দিতেন এবং তার জিহ্বাও চুষতেন। ইবনুল আ'রাবী বলেন, আবু দাউদ (র) 
সূত্রে আমি অবহিত হয়েছি যে, তিনি বলেন, এই হাদীসের সনদসূত্র যথার্থ নয়। 


EEE 


lw Tal ol 
অনুচ্ছেদ-৩৫ $ যুবকদের জন্য (রোযা অবস্থায় চুমা দেয়া) বাঞ্ছনীয় নয় 


El ssl cl el CE le 2 eS C55 ~YYAV 
JE Leno bl 202 ofl 2 3 oe aia al be Yell 
Bly d a8 Ll BA pe ly le lo zl 


Ed LNA) ESM FE FETT HAF 


UE HG En AE il SG sls JL 


২৩৮৭ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । এক ব্যক্তি নবী সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট রোযা অবস্থায় স্ত্রীর সাথে একত্রে অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করলে 
তিনি তাকে অনুমতি দিয়েছেন। পরে আর এক ব্যক্তি এসে অনুরূপ জিজ্ঞেস করলে তিনি 
তাকে নিষেধ করেছেন । বর্ণনাকারী বলেন, তিনি যাকে অনুমতি দিয়েছেন সে ছিলো বৃদ্ধ 
এবং যাকে নিষেধ করেন সে ছিলো যুবক । 


eee tA ceo cere 8 bd 


Sls Ah 2 tal (Eo) Lb 
অনুচ্ছেদ-৩৬ ৪ রমযান মাসে যে ব্যক্তি নাপাক অবস্থায় ভোরে উপনীত হয় 


Ob aL bs LL CHL CAL be ial CELL YA 
ie be AC be Gate 2 an MILLE GES 2255 sl 
5 


fa oS ladl o2 aA ae 02 D8 gl be ee 3 02 


www.pathagar.com 


রোযা ৩৬৭ 


পঞ্ণ ত EES 


tl sb Lo lass alts Lisle be 
Lie JG. EE EU ae BE al 


LD pd pln bn GUA 3 Ch 238 dh 
Ee oe LAL A UE 2 Bl 90s Al UGG Pr 
CTE NEL UES FLEE 


“Be fF 2 oe 


Mle ns LE ee 
২৩৮৮ । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্তরীদ্বয় আয়েশা ও উম্মু সালামা (রা) থেকে 
বর্ণিত । তারা উভয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান মাসে 
স্বপ্ুুদোষের কারণে নয়, বরং সহবাসজনিত নাপাক অবস্থায় ভোরে উপনীত হতেন, 
অতঃপর রোযা রাখতেন । আবু দাউদ (র) বলেন, রাবী কতো সংক্ষেপে বাক্যটি উচ্চারণ 
করেছেন, অর্থাৎ “তিনি রমযান মাসে (সহবাসজনিত) নাপাক অবস্থায় ভোরে উপনীত 
হতেন” । অথচ হাদীসের বর্ণনা হলো, “নবী (সা) রোযা অবস্থায় নাপাক দেহে ভোরে 
উপনীত হতেন” ৷ 


ae ba lL Be LA os LAL tn Ns GED ~ytAA 
AE at Ale CICS on SNS Sli 
UGS bis cde tl he il E35 Lil be Las ile 
Jo b oO de Gly Sas las coke ule ait dist dL 
Ula MA IEE Ely CAS cal tt dl 
tel LG pl | bly Cis Gls ale 
CAEL CLO dU LUAU 
es ete en dU CAG EE CY US bn HOES 
IES SUES os Sl 253 il ds JG 
২৩৮৯ । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা (রা) থেকে বর্ণিত । 
তাকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! আমি নাপাক অবস্থায় ভোর করেছি এবং 


আমি রোযা রাখতে চাই । রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ঃ আমিও 
(কখনো) নাপাক অবস্থায় ভোরে উপনীত হই এবং রোযা রাখার ইরাদা করি। সুতরাং 


www.pathagar.com 


৩৬৮ সুনান আবু দাউদ 


আমি গোসল করে রোযা রাখি । লোকটি বললো, হে আল্লাহর রাসূল! আপনি তো আর 
আমাদের মতো নন। আল্লাহ তো আপনার আগের ও পরের সমস্ত গুনাহ মাফ করে 
দিয়েছেন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলেন এবং বললেন $ 
আল্লাহর শপথ! আমি আশা করি যে, আমি তোমাদের সকলের চেয়ে বেশি আল্লাহকে ভয় 
করবো এবং যা আমি অনুসরণ করবো তার মাধ্যমে তোমাদের চেয়ে অধিক প্রিয় হবো। 


« ee sro er 


SUA Al lia ES LL 
অনুচ্ছেদ-৩৭ £ যে ব্যক্তি রমযানের রোযা রেখে স্ত্রীসহবাস করে তার কাফফারা 


LULL GEE YU all he 2 Lay Te Lis YT. 
le ASA ae Oh LS be GA CELL UG IL UG 
UGE YG Ly ose tt ie Ll US JG 

LL I UGA) 2 Sill Sai JG LLC 
NEE te SOE PEE: AGRE Ls JJG YUIGLG, 


ALIUIGY IG cs i ES bf bis Up UG JU 
EE EEL US 


Jai JG le ile i UT UY SY Ce dl UG CU 


Ll JG USE SL cil ln a dt Us 

ie iE) Al nye wo Sins JG, ll 
২৩৯০ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললো, আমি ধ্বংস হয়েছি । তিনি বললেন ৪ তোমার 
কি হয়েছে? সে বললো, আমি (রমযানে) রোযা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করেছি। 
তিনি জিজ্ঞেস করলেন ৪ তোমার কাছে এমন কোন ক্রীতদাস আছে কি যা তুমি আযাদ 
করে দিতে পারো? সে বললো, না । তিনি আবার জিজ্ঞেস করলেন $ তুমি কি একনাগারে 
দুই মাস রোযা রাখতে সক্ষম? সে বললো, না। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন £ তুমি কি 
ষাটজন মিসকীনকে খাওয়ানোর সামর্থ্য রাখো? সে বললো, না। এবার তিনি তাকে 
বললেন ৪ঃ আচ্ছা, বসো । ইত্যবসরে একটি ঝুড়িভর্তি খেজুর নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট ‘আনীত হলো এবং তিনি তাকে বললেন ঃ এগুলো সদাকা (দান) 
করো । লোকটি বললো, হে আল্লাহর রাসূল! (মদীনার) দু'টি কংকরময় ভূমির মধ্যস্থিত 
স্থানে আমাদের চাইতে বেশি অভাবী পরিবার আর একটিও নেই । বর্ণনাকারী বলেন, তার 


www.pathagar.com 


রোযা ji ৩৬৯ 


একথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হেসে দিলেন যে, তাঁর 
সামনের দাতগুলো বা ছেদনদন্ত প্রকাশ হয়ে পড়লো। তিনি বললেন £ তাহলে এগুলো 
তোমার পরিবারের লোকদেরকে খেতে দাও । 

টাকা £ কেউ রোযা. রেখে স্্রীসহবাস করলে সেই দম্পতিকে হাদীসে উল্লিখিত কাফ্‌ফারা আদায় করতে 
হবে। রাসুলুল্লাহ (সা) এই ব্যক্তিকে যে সুবিধা দিয়েছেন তা এই ব্যক্তির জন্যই প্রযোজ্য (অনু) । 


“#0 


Se axe Gl SIs CEE ale bs boat C8 rr 
Lat ASE Cl CAHN Aas Sia all Ee God 
AEE a LU SEC Pal WI DGD bl Las 


ese fesse cee 


pL ESAS Us CRO By Dl SOG LG U0 
esl ea Le oslo 2 se SUL G3 Slr 


“ll ily 
২৩৯১ । আঁয-যুহরী (র) থেকে এই সনদসূৱরে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 
অবশ্য আয-যুহরী আরো বর্ণনা করেছেন, নিজের কাফফারা, নিজেই,ভোগ করা অথরা 
কোন প্রকারের কাফফারা তার উপর ধার্য না করা- এ ব্যক্তির বেলাই প্রযোজ্য ছিল। 
সুতরাং আজকাল যদি কোন ব্যক্তি অনুরূপ কাজ করে তাহলে কাফফারা না দিয়ে তার 
কোন উপায় নেই । ইমাম আবু দাউদ (র) বলেন, লাইস ইবনে সাদ, আল-আওযাঈ, 
মানসূর ইবনুল মু'তামির ও ইরাক ইবনে মালেক (র) ইবনে উয়াইনার বর্ণিত হাদীসের 
অর্থানুরূপ বর্ণনা করেছেন। তবে আল-আওযাঈর বর্ণনায় আরো আছে, “এবং আল্লাহ্‌র 
কাছে ক্ষমাপ্রার্থনা করো” । 
টীকা £ কাফফারা আদায় করার পর তওবা রুরার আদেশ দেয়ায় এ কথা সুস্পষ্ট হয়ে উঠে যে, গুনাহ 
সার্জনার জন্য কাফফারাই যথেষ্ট নয়, তওবাও করতে হয় (অনু.) ৷ 


be Ut pil oe UL be LLL tl de CGD vray 
LUA) La a ER be AA 2 
tre LG, Ge bis oe dn La dL el 
UE 2lYUG Esc We bE ht Yl LD es 

Ue Al ELL le 4 le dT 
UL UGG op GLE EY LS i Sis es Oe ule 
rs le Ii 2 CEO ROB LO 


ll 


www.pathagar.com 


৩৭০ সুনান আবু দাউদ 


Lexx ox 959 330 i UL HY Ju LUTE 
SCG GS i ada JOG SL SES bl UL BA plc csp 


#S oe CES Me #0 


Le a tS Vf AES tr 
২৩৯২ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি রমযানের রোযা নষ্ট করলে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি ক্রীতদাস আয়াদ কয়ার অথবা 
লাগাতার দুই মাস রোযা রাখার অথবা ষাটজন মিসকীনকে খাবার খাওয়ানোর নির্দেশ 
দিলেন। সে বললো, আমি এর কোনটিই করতে সক্ষম নই। রাসূলুল্লাহ সাল্লাল্পাহু 
আলাইহি. ওয়াসাল্লাম তাকে বললেন ৪ এখানে. বলো, অপেক্ষা করো। 'সত্যৰসরে 
রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পূর্ণ এক ঝুড়ি ভর্তি খেজুর আনীত 
হলে তিনি তাকে বলেন ঃ এগুলো নিয়ে যাও এবং তা সদাকা করো । লোকটি বললো, হে 
আন্মাহর রাসূল! আমার :চাইতে- অধিক অভাবী আর কেউ নেই ।' তার কথা শুনে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাসলেন যে, তাঁর মাড়ির দাত পর্যন্ত 
প্রকাশ হয়ে পড়লো এবং তিনি লোকটিকে বললেন $ এগুলো তুমি খাও । আবু দাউদ (র) 
বলেন, ইবনে জুরাইজ আয-যুহরীর উদ্ধৃতি দিয়ে মালেকের মূল পাঠ অনুযায়ী বর্ণনা 
করেছেন, এক ব্যক্তি রোযা ভঙ্গ করে এবং তাতে বলেছেন ঃ “অথবা একটি ক্রীতদাস 
আযাদ করো অথবা দুই মাস রোযা রাখো অথবা যাটজন মিসকীনকে আহার করাও । 


(Lo Liss fee i onl Gisx alae Ie OE LR -খধখা 
le DA LL 2 Us BU be 
i hil ln ile tn La dU si JOG 2 
Me LS IS CG EUG Stal ip LA) 

Dy Lys Hes ED Jal Al US oni JG CL 


২৩৯৩ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রমযান মাসের রোযা 
নষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো । উক্ত হাদীসে বর্ণনাকারী 
বলেন, অতঃপর এক ঝুড়ি খেজুর আনীত হলো যার মধ্যে ছিলো পনের সা*। তিনি আরো 
বলেছেন ঃ তুমি এবং তোমার পরিবারের সকলে এগুলো খাও এবং একদিন রোযা রাখো, 
আর আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা করো । 


Srl Ay nl EEE stl Isls sll Gia ovat 
2 ae Sf SS pall 2 ALS bl SEH 2 I 
LE EAL 


“Ll ES ES SEUSS NE 


www.pathagar.com 


রোযা ৩৭১ 


IS NUE Las I 
CJL) Aimar ads de Le de Lin 
PEEPS FELD GT oi I FO ER | OY WR CR EE LO NE 
ule 3h Y nhl GL ds JG Gai. JG whl Eel JUG 
Un Sat U2 US ol bh CG Al allt US 
(CEE ON A I WE “ule dl Lo < Jom 5 IES re «ule 
Ss Hs lt La st Yo UG UN FOG Ul 
o Flea 
AE Cit drs GE Ll dl Jy LUGS EV 
oS YG 
২৩৯৪ । নৰী সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামেৱ স্ত্রী আয়েশা (রা) বলেন, এক ব্যক্তি 
রমযান মাসে মসজিদে নী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্নরামের কাছে এসে বললো, হে 
আন্মাহর রাসূল! আমি অগ্নন্দন্ধ হওয়ার যোগ্য হয়েছি। নবী সাল্লান্পাহু আলাইহি 
সঙ্গম করেছি। তিনি বললেন ঃ সদাকা করো । সে বল্লো, আল্লাহর কসম! আমার মিকট 
কিছুই নেই, আর আমি দান-খয়রাত করার সামর্থ্যও রাখি না। তিনি বললেন ঃ$ বসো । 
লোকটি .বসলো। সে এ অবস্থায় থাকতেই এক ব্যক্তি খাদ্যের বোঝা নিয়ে একটি গাধা 
হাকিয়ে এসে উপস্থিত হলো । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস 
করলেন ঃ এইমাত্র অগ্নন্দঞ্ধ হওয়ার যোগ্য ব্যক্তিটি কোথায়? লোকটি দাড়ালে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ এগুলো সদাকা করো। সে বললো; ইয়া 
রাসূলান্তাহ!- আমাদের চাইতে অভাবী. লোকদেরকে? আল্লাহর শপথ! আমরা সবচেয়ে 
বেশি অভাবী । আমাদের কাছে -কোন জিনিসই নেই । তিনি.বললেন ৪ এগুলো 
Hb Sr 


PS DA be sl ps pan mic bo pli of Bd 
UEC CSE bs USTs Ape: 


২৩৯৫ । আয়েশা (রা) থেকে Be EEE 2 EEC EOE (ডিলন 
রহমান ইবমুল হারিস) বলেন, অতঃপর বিশ সা’ (খেজুর) ভর্তি একটি ঝুড়ি আনীত হলো।' 


www.pathagar.com 


৩৭২ সুনান আবু দাউদ 


ter ee fe 


অনুচ্ছেদ-৩৮ চি হচ্ছ কুতডা না লাৰা তৰাৰ ভাবৰ নানি 


g- # “48 eo ses eas 


ae bay C Lt GELS JG 2 2 Gls GBs ~YYAN 


ocr eof ee eee LS 


ae 2 ls bn cal tl Se bn LAA ELS tk 
nl be msl al be AS AUG onl ams onl oF 
Sheil Sa al EUG 
ELITES EAE LAL 

sul 


২৩৯৬ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সান্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি রমযানে আন্তাহর দেয়া: অনুমতি (রুখসত) ব্যতিরেকে 
রোযা ভঙ্গ করলো সে সারা বছরেও তা পূরণ করতে সক্ষম হবেনা। 


ULL S52 A 2 ~~ ESE ne asl GSS -vvAV 


‘ee LSA ME) “#0 


lol JUG, shallot oe Le EL A 
AEG GSD al ELD SL io) 


LESS MESA rep oe a“ 


sls 31 JUG. ull iS onl Sass Be s le dl 


LEAP Ber 80 $e PES ENS IE 


shall ol mshball onl Leis Cty Lil se Ail 
২৩৯৭ । আবু ‘হুরায়রা (রা) থেকে বর্ণিত। "তিনি বলেন, নবী সান্পান্নাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন ঃ ...ইবনে কাসীর ও সুলায়মানের বর্ণিত হাদীসের অনুরূপ । আবু 
দাউদ (র) বলেন, সুফিয়ান ও শো'বা (র) ইবনুল মুতাব্বিস ও আবুল মুতাব্বিসের 


নামের ব্যাপারে মতভেদ করেছেন।.. 


ewe OO Ow fs 


Cul Kl ce o0 
অনুচ্ছেদ-৩৯ £ যে ব্যক্তি ভুলবশত আহার করলো 


eee Eda 45d 


ও 2 sas Lia Ill in L542 ~YYAA 


- #0 se ses ee 


ATE UG LAA AOR a A LR be GEA 


www.pathagar.com 


রোযা - তনত 


iss Sl rad I CUS ds le dil al 


eee cote তলত 


EL dt eal JG ila Lls Cl 


২৩৯৮ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমি রোযা অবস্থায় 
তদ কায্ছি। তি নহে ৷ য়ং তেরাকে গমিহর করিযের। 


Cle fli 


“ cee 


অনুচ্ছেদ-৪০ ER DONTE EET EEE 


AMG be AC eile die GH -YY৭ 


2-294 


5! As OTE EE SES SR ERD 
( 
Sasi 


২৩৯৯ ৷ আয়েশা (রা) বলেছেন, যদি আমার যিম্মায় রমযানের কাযা. রোযা থাকতো, 
তবে শা'বান মাস আসার পূর্বে আমি তা আদায় করতে পারতাম না। 
টীকা ঃ অর্থাৎ বাদ পড়ে যাওয়া রোধার বিলঙ্বেও কযা করা যায়, যদিও অবিলম্বে কাযা করাই উত্তম (সম্পা.)। 


Ore 


(Le “ley Sst il 
অনুচ্ছেদ-৪১ $ BS St HGH রোযা বাকি থাকলে 


2 #20, ee 


I EE WAT I OE 
28 ee ase es Owe 


a leh leah Se LE Ea cL 


- BS EY 


EAE EOE ET SS REE UTE SESE 
মৃত ব্যক্তির যিশ্মায় রোযা কাযা থাকলে তার অভিভাবক তার পক্ষ থেকে তা আদায় 
করবে। আবু দাউদ (র) বলেন, এই বিধান মানতের রোযার ক্ষেত্রে প্রযোজ্য । আহ্মাদ 
ইবনে হাশ্বল (ব্ল)-এর' এই মত । 


www.pathagar.com 


৩৭৪ সুনান আবু দাউদ 


“0 . . E) ESR A ME Ed “ug . 
bers Sloe GED LS on Lae Ui oY. \ 
LE ARE OME EE 


MLE) IH 22 HUI wl Cal oye 3 Or Sas 


36 904 err eeg 


LE a5 SE SG HLS ole LC My Le bts dy SL 
২৪০১ ।.ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি; বলেন, যদি কোন ব্যক্তি রমযান.মাসে 
রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে এবং রমযান মাস শেষ হওয়া নাগাদ আরোগ্যই না হয়, 
এ অবস্থায় তার পক্ষ থেকে মিসকীনকে আহার করাতে হবে। আর যদি তার যি্মায় 
মানতের রোযা থাকে তবে তার পক্ষ থেকে অভিভাব্‌ক তার কাযা. আদ্রায় করবে। it 


অনুচ্ছেদ-৪২ $:সফরর্ত অবস্থায় রোযা রাখা f ১ 


see ses ep 


fla ele Gis JU Sey AUS nr all LS 5 -N£. 


es eee ceo 8 
oe GICs ALES TLL bl G3 Bb 
“ee sft e eos refer ee ee ee eee BL 


Prelil rsa ka ee Cn EB) 
২৪০২ । আয়েশা (রা) থেকে বর্দিতি দির তরলাযী (নদৰ লালযাহ 
আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে বললেন, হে আল্লাহর র্লাসূল! আমি এমন.ব্যক্তি যে; 


অনবরত রোযা রাখি, আমি সফরেও কি রোয়া রাখতে. পারি? তিনি বললেন ঃ . ইচ্ছা হয়ো 
রোযা রাখো আর যদি ইচ্ছা হয় রোযাহীন থাকো । 


oc sesso si 80 POR 


A 2 EL LE be Ne CHS ov. 


PEE AEE BA ELON 
ALLS YL AD ELL UGG dl nll 


de SCN 


Le i Ua EL IUGR be VATU TKS 


ET as Ig a 


Le Eh LL CY cply le all LL 


40H 2 208 


Ud 0 tnt SU 3D ls GI Bal By bead is 


“ahr “se 8 EE CELE HL EES PSL 


i oa oo Srl Haar cia J ALE GGA al 


+5 ah CEs Ws il IG goal 


www.pathagar.com 


রোযা. ৩৭৫ 


২৪০৩ । হামযা ইবনে মুহাম্মাদ ইবনে হামযা আল-আসলামী (র) থেকে, তার পিতা ও 
তার দাদার সূত্রে বর্ণিত । তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি উটের 
মালিক এবং এগুলোকে ব্যবহার করি । আমি সেগুলো সফরে ব্যবহার করি এবং ভাড়ায়ও 
খাটাই । আমার (সফররত অবস্থায়) এই রমযান মাস উপস্থিত হয়। অপরদিকে আমি 
একজন স্বাস্থ্যবান যুবক । হে আল্লাহর রাসূল! আমি কি (সফররত অবস্থায়) রোযা রাখতে 
পারি? অথচ র্লোযা আমার উপর ঝণ; তাই ওটাকে পিছিয়ে না দিয়ে রেখে দেয়াই আমার 
পক্ষে সহজ । হে আল্লাহন্ন রাসূল! রোযা রাখাই আমার সওয়াবের জন্য মহান, না কি 
রোযা না রাখা? রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন $ হে হামযা! তোমার 
মন যা-চায়ন-করতে প্রারো! 


Ea bE ai be Bly yl CE FE GL vt: t 
ER EE 
Cd APA LL Ls le El is 5 ES ssa 
te SS Ue le bl EG BLAS a SY litt 


OEALLL tas Pla HOR ad oil Ha cle tl la 
২৪০৪'। ইবনে আব্বাস (রা) থেক বর্ণিত । তিনি বলেন, নবী সাল্লান্পাহু আলাইহি 
পৌছে তিনি:একপাত্র পানি নিয়ে ডাকলেন এবং লোকদেরকে দেখানোর জন্য তা উঁচু করে 
মুখের রাছে নিয়ে.ধরলদেন। এ ঘটনা রমযান মাসের এ কারণেই ইরনে আব্বাস (রা) 
বলতেন, রাসূলুন্লাহ সাল্লান্যাহ আলাইহি. ওয়াসাল্লাম সফরে কম্খনো রোযা রেখেছেন, 
আবার কখনো রোযা রাখেননি । সুতরাং কেউ ইচ্ছা করলে রোয়া রাখতেও পারে,.আবার 
কেউ ইচ্ছা করলে রোযা নাও রাখতে পারে।. 


“ fo Hose 


bE Jah 2 be BS CSE 32 br nl Lis YE. ° 


A EE AEE 
kD CHEE Ha 5 HCE Sil EEE LS 

pilall de aia 
ETE ETE TEE FEET আমরা রাসূলুল্লাহ 'সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসান্লামের্ন সঙ্গে রমযান.-মাসে সফর করেছি । আমাদের -কেউ ছিলেন রোযাদার, 
আর কেউ ছিলেন রোযাহীন ৷ তাতে রোযাদার রোযাহীনের এবং রোযাহীন রোযাদারের 
ক্ৰটি ধরেননি । 


www.pathagar.com 


৩৭৬ সুনান আবু দাউদ 


$2 IU ll US 2 aI lle 2 CERT EE \ 
0 Lt pr ago be gle tn oh bol 
ENE NE 


ন 


le LAS OEE Er El ae Ll 
ETT NEY 
EG Sil pl GLAS od Mis ST TENT CE 
eS A HOH POP ES PAE ee 


Ml sil hal, Mone re a LG JL Jl 
EEE) GIG Ge rs JUG. hill Eas lal babe mali 
ilki- Ibi LO ss hilly Ms Uses El JL 
pS a 3 JL Hale tn Le yr ge 


ee6d + EEE 


Ws Ls Ws Li Ly ale i de tal 
RTE KT EE HT REUL TOENENE SIE 
(রা)-এর নিকট আসলাম ৷ তিনি লোকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন । আর:লোকেরা স্থির 
শান্তভাবে নত শিরে তাঁর কথা শুনছিলো। আমি তাঁর নির্জনতার অপেক্ষায় রইলাম । তিনি 
নিঃসংগ হলে আমি তাকে সফররত অবস্থায় রমযানের রোযা রাখা সম্বন্ধে জিজ্ঞেস 
করলাম । তিনি বললেন, মক্কা বিজয়ের 'বছর আমরা রমযান মাসে নবী সাল্লাল্লাহু 
'আঁলাইহি ওয়াসান্পামের সঙ্গে রওয়ানা হলাম । এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি 
ওয়াসাল্লাম রোযা রেখেছিলেন আর আমরাও রোযা রেখেছিলাম । এ অবস্থায় তিনি কোন 
এক মানযিলে পৌছে বললেন £ নিশ্চয় তোমরা শত্রুর কাছাকাছি এসে পৌছেছো। তাই 
রোযা ভঙ্গ করাটাই হবে তোমাদের শক্তিবর্ধক । ফলে আমাদের কেউ রোযাদার আবার 
কেউ রোযাহীন অবস্থায় ভোরে উপনীত হলাম । বর্ণনাকারী বলেন, অতঃপর আবার আমরা 
সফ়র শুরু করে আর এক মানযিলে অবতরণ করলে তিনি পুনরায় বললেন:.ঃ অবশ্যই 
তোমরা সকালে শত্রুর মোকাবিলায় অবতীর্ণ হবে। আর রোযা ভঙ্গ করলে তোমাদের 
শক্তি বর্ধিত হবে । সুতরাং তোমরা রোযা ভঙ্গ করো । আর রাসুলুল্লাহ সান্পাল্লাছ আলাইহি 
ওয়াবাল্লাম দৃঢ় সংকল্পের (আযীমাত) উপর স্থির থাকলেন । আবু সাঈদ (রা) বলেন, 
জামা বাছহাছ গাল হং জয় কানের সারে তুর এট হতডনরায়া 
রেখেছি এবং এর পরেও রোযা রেখেছি। 

টীকা £ সফর অবস্থায় রোযা রাখা বা না রাখা উভয়টিই জায়েয (অনু.)। 


www.pathagar.com 


রোযা ৩৭৭ 


shall Css ol 
অনুচ্ছেদ-৪৩ £ কষ্টের আশঙ্কা হলে সফরে রোযা ভঙ্গ করাই শ্রেয় 


. eo vce 29" 2 “তু 


Se os Lan be TAS CED Cl Sl ol Es at. v 
. Sr A ee ee er 
UE DE ME Eel 


UL RS ol LG ole Un oe it 5 sh a2 os pt 


All a CEA ll me ml UE le PEAS le 
২৪০৭। জাবের ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। নবী সাল্পাল্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে, তাকে ছায়া দান করা হচ্ছে এবং তার চারপাশে 
লোকজন ভীড় করেছে। তিনি বললেন £ সফরে রোযা রাখা পুণ্যের কাজ নয়।. 

টীকা ঃ প্রচণ্ড গরমে অস্থির হয়ে লোকটি সংজ্ঞা হারিয়ে ফেলেছিলো, তবুও সে রোযা ভাঙ্গেনি। তাই নবী 
সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম উক্ত কথাটি বলেছেন। তবে স্বাভাবিক অবস্থায় সফরে রোযা রাখতে 
পারলে তা যে উত্তম, সে কথার প্রতি কুরআনেও ইঙ্গিত রয়েছে (অনু.)। 


ELE “so oe 


Lisa 12 Al al CES Eo mls Gn 12.-YE.A 
Sl sll Lie a Bh RS UL 5 pl bi tgp Be be 
SU ESE SU 
dle dt Jas AVS JG ELL Ls le 
Sl ih Gall ta ol all JG KL as ol s ale 
La) DS Be aad ELIS AL 


pardloes lal oe Coals SSL les he) Lal hs 
wii Sill JG. Casal sl Cd CAG 55) dls td si 


Aros 0 


Sa ES TB EC AEE 
২৪০৮ । আবদুল্লাহ ইবনে কা'ব গোত্রীয় এবং কুশাইর উপগোত্রীয় সদস্য আনাস ইবনে 
মালেক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
অস্কারোহী বাহিনী আমাদের উপর অতর্কিত আক্রমণ করলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসান্পামের নিকট পৌছলাম অথবা (তিনি বলেছেন), আসলাম । তখন তিনি 
আহার করছিলেন। তিনি বললেন £ বসো এবং আমাদের সাথে আহার করো। আমি 


www.pathagar.com 


৩৭৮ সুনান আবু দাউদ 


বললাম, আমি রোযাদার । তিনি বললেন £ বসো, আমি তোমাকে নামায ও রোযা-সম্বন্ধে 
কিছু কথা বলবো ৷ নিশ্চয় আল্লাহ মুসাফির, দুগ্ধদানকারিণী ও গর্ভবতী (মহিলা) থেকে 
অর্ধেক নামায এবং রোযা কমিয়ে দিয়েছেন। আল্লাহর কসম! রাসূলুল্লাহ সান্লান্মাহু 
আলাইহি ওয়াসাল্লাম এ শব্দ অথবা এর একটি শব্দ বলেছেন, বর্ণনাকারী বলেন, অতঃপর 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আহারে অংশগ্রহণ না করায় মনে মনে 
অনুতপ্ত হলাম । 


ee EES) ese 8 oe 


rl ES on rl 
অনুচ্ছেদ-৪8 $ যে ব্যক্তি সফরে রোযা রাখাকেই প্রাধান্য দেন 


Ae nl AEST Oe Lia v6.4 
zl be otal: ” CAEL DAL SPA AE yall 


LRA CRE 1 


oan dt ls ls ln ho dt ys ie CES JU OR 
Ll LL LEA BATS RD AS a 9 
dn Le dU Hate Ca Ce in be hs ce 


nA LAS 


Li de s ale 


২৪০৯। আবু দারদা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, প্রচণ্ড গরমের মৌসুমে আমরা 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্পামের সঙ্গে কোন এক যুদ্ধাভিযানে রওয়ানা হলাম । 
অবস্থা এমন হলো যে, (ভীষণ গরমে) আমাদের কেউ তার হাত মাথার উপর রাখেন। 
শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্পান্াহ্‌ আলাইহি ওয়াসাল্লাম ও আবদুল্লাহ ইবনে রাওয়াহা (রা) 
ব্যতীত আমাদের মধ্যে কেউ রোযাদার ছিলো না। 


ee +e pects 48 


IEE Gis nl Lis -Yté\. 
2 allie 2 LEE YG all si sl Cin poe on Ls 
J dA LC ED Ug ln 2 ph i 
JG YG onl bn Ss Al ll 2 LL li 

ll Gs SUS JESS ie ol EB 


Ll Ls LULA, a 


২৪১০ । পিনান ইবনে সালামা ইবনুল মুহাব্বাক আল-ছযালী (র) থেকে তার পিতার 
সূত্রে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন $ যার 


www.pathagar.com 


রোযা ৩৭৯ 


নিকট এমন সওয়ারীর ব্যবস্থা আছে যা তাকে পর্যাপ্ত আহারের স্থানে পৌছে দিবে, সে যেন 
অবশ্যই রমযানের রোযা রাখে যেখানেই সে রোযার মাস পাবে। 


enc allie bis all on ad CES -YENN 


nl ol ol Een alle Ci Sly 
le Lal LUGE ALLEL 

SU KU all A LAS HN So Eo 
২৪১১ । সালামা ইবনুল মুহাববাক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন $ যে ব্যক্তি সফর অবস্থায় রমযান মাস পেয়ে যায়... 


অতঃপর রাবী পূর্বোক্ত হাদীসের অর্থানুযায়ী বর্ণনা করেছেন। 


EE BAC nl 
অনুচ্ছেদ-৪৫ ৪ সফরে রওয়ানা করলে মুসাফির কখন রোযা ভাঙ্গতে পারে? 


CE br DV RS ES dV CE oxy 
LS ERS RL ETD LOBE Liss 
LEE “ees « RE STE [) “Le “ 
EN ECE AE 


da dil Jy mala plat ta Ll C2 25 JG non 


Ld 8 2b 


HES) 2 bl Ss s ‘ale «ll 
E52 Sl SU Mi LD A LS UGE SS 


Ea UG EY ELE pi YU: ETE 


oe er rors 
i . 


M2 JG ls abe “le Ul dn de di Js PE) 


eae 


Sb “ius 


২৪১২ । জা‘ফার ইবনে জাবর (র) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লান্পাহ্‌ আলাইহি 
ওয়াসাল্লামের সাহাবী আবু বাসরা আল-গিফারী (রা)-র সাথে রমযান মাসে মিসরের 
আল-ফুসতাত থেকে আমর ইবনুল আস (রা)-র নৌপথের সফরে ছিলাম । নৌযানের 
নোঙ্গর উঠানো হলে পর তার সম্মুখে ভোরের নাস্তা হাজির করা হলো। আর জা‘ফার তার 
বর্ণনায় বলেছেন, ঘরবাড়ি অতিক্রম করতে না করতেই তিনি খাবারের দস্তরখান চাইলেন 


www.pathagar.com 


৩৮০ সুনান আবূ দাউদ 


এৰং আমাকে বললেন, নিকটে এসো (খাও) । আমি বললাম, আপনি কি ঘর-বাড়ি 
দেখছেন না? আবু বাসরা (রা) বললেন, তুমি.কি রাসূলুল্লাহ সান্লান্পাহ আলাইহি 
ওয়াসাল্লামের সুন্নাত ত্যাগ. করতে চাও? জা‘ফার তাঁর বর্ণনায় বলেছেন, অতঃপর তিনি 
আহার করলেন। 


“i oni; WL - ye 5 cL 
অনুচ্ছেদ- -৪৬ £ মুসাফির কত দূরত্বের সফরে রোযা ভংগ করতে পারে? 


beans JL ns Lis YEN 
Ls lore be A al 2 2 2 
EO ENEWS UE HEC I) EOS RSO AS EEE NS NIE SE EEO 


EEL 


Le ly Dl SS SLA IOS 5G WI bli 
LET AVG TG 333 AM ESS Uli NRL bl BA L8G ml 
SA be ty Loot bl ol LUATORSSE Le ol Poll ool 


0a Pa 


Iyele m3 < ws Jy al us ele a dd Js f 


৩ La) 5 


Jl BE LA OE CES 5 
২৪১৩ ৷ মানসূর আল-কালবী (র) থেকে বর্ণিত। একদা রমযান মাসে দিহ্‌য়া ইবনে 
খালীফা (রা) দামিশকের এক জনপদ (আল-মিয্যা) থেকে (মিসরের) আকাবা ও 
ফুসতাতের মধ্যকার দূরত্বের সম-পরিমাণ দূরে অর্থাৎ তিন মাইল দূরত্ব পর্যন্ত সফর 
করেন। তিনি রোযা ভঙ্গ করলেন এবং তাঁর সাথের কতক লোকও রোযা ভঙ্গ করলো, 
কিছু সংখ্যক লোক রোযা ভঙ্গ করা অপছন্দ করলো। অতঃপর তিনি স্বগ্রামে ফিরে এসে 
বললেন, আল্লাহর কসম! আজ আমি এমন এক ব্যাপার দেখলাম, যা আমি কখনো 
দেখবো বলে ধারণা করিনি। কিছু সংখ্যক লোক রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম ও তীর সাহাবীদের সুন্নাত থেকে বিমুখ হয়েছে। তিনি সেই সমস্ত লোকের 
নিন্দা করলেন যারা (সফরে) রোযা রেখেছিলো। এসময় তিনি বললেন, হে আল্লাহ! 
আমাকে তোমার হেফাজতে নিয়ে নাও। 


Fd tie 8 


SCE Je GSS YEN 


২৪১৪ ৷ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি আল-গাৰা বনভূমিতে যেতেন, কিন্তু 
রোষা ভংগ করতেন না এবং নামাযও কসর করতেন না । 


www.pathagar.com 


রোযা ৩৮১ 


UE CO 
অনুচ্ছেদ-৪৭ $ যে ব্যক্তি বলে, আমি গোটা রমযান মাস রোযা রেখেছি 


EES Ed #Y 


Css Ls ol 2 lll 2 2 Bo Se L542 —Yé\o 


FEE UL DU JOULE El SEL 
sll diy dL, ET ESOS EE 

EE Ls a LY UGG cyl 
২৪১৫। আবু বাক্রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ তোমাদের কেউ যেন না বলে, আমি গোটা রমযান মাস রোযা 
রেখেছি এবং সারাটি রোযার মাস (রাতে নামাযে) দীড়িয়েছি। বর্ণনাকারী বলেন, তিনি 
(সা) এভাবে আত্মপবিত্রতা প্রকাশ করা অপছন্দ করেছেন না কি কিছু সময় নিদ্রা ও 
বিশ্রাম করা আবশ্যকীয় হিসেবে বলেছেন তা আমার জানা নেই । 


oii pe a LL 
অনুচ্ছেদ-৪৮ £ দুই ঈদের দিন রোযা রাখা 


eset sheers 48” 


YG LS Ay SISO TASS a On Li Lid Gus YEN 


“8 “es 


Ee CL US Ll be grin po bl Ce 
LOT RO SE EE 


off 0 Lente, 


i তা উবাহদ খেকে বরবিত।। ভিনি বলেন জামি ভব সনের নামাযে উদার 
(রা)-এর সঙ্গে উপস্থিত ছিলাম । তিনি খুতবার পূর্বে নামায পড়লেন । অতঃপর বললেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ঈদের) এ দু'দিন রোযা রাখতে নিষেধ 
করেছেন। কেননা কুরবানীর দিন তোমরা তোমাদের কুরবানীর পশুর গোশত খাও । আর 
ঈদুল ফিতরের দিন, তা হলো তোমাদের রোযা সমাপ্তির ঘোষণা । 

Cl > GSLs Lins bis Ll sys Lis YEN 
de NUL ue UG ri ig be el be 
bes all ps hill os ess ple Sr ls le al 


www.pathagar.com 


৩৮২ সুনান আবু দাউদ 


oes aly rl dA bl all il 

al A pall a iol Ld SSL 
২৪১৭ । আৰু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ঃ দু'দিন রোযা রাখতে- ঈদুল ফিতরের দিন ও 
কুরবানীর দিন, দুই ধরনের পোশাক পরিধান করতে, (সাশ্মা) এক কাপড়ে সারাটা 
শরীরকে পেঁচিয়ে নেয়া ও এক কাপড়ে শরীরকে এমনভাবে ঢাকা যে, হাটু উঁচু করে 
বসলে নীচের থেকে লজ্জাস্থান খোলা থাকে এবং দুই সময়ে নামায পড়তে- ফজরের 
পরে (সূর্য উঠার পূর্ব পর্যন্ত) ও আসরের পরে (সূর্য অস্ত যাওয়া পর্যন্ত) । 


Syd pL ole ol 
অনুচ্ছেদ-৪৯ £ আইয়ামে তাশরীকে রোযা রাখা 


ce eo 80 


OAL be UC be ALLS oh de Cte - YE N\A 
sre on dl rie oe ES Ll sila ride Fe 2h 2 SU 
AUG KS JEG GUL Cdl Ei oUt os rae Cl ole 
dle dS ok All pL sit sae JE ile 
AWE GE Ba GS SU EAL ck 

Sarl pl 
২৪১৮ । উম্মু হানী (রা)-এর মুক্তদাস আবু মুররা (র) থেকে বর্ণিত । তিনি আবদুল্লাহ 
ইবনে আমরের সাথে তার পিতা আমর ইবনুল আস (রা)-এর নিকট গেলেন। তিনি 
তাদের উভয়ের সামনে খাবার উপস্থিত করে বললেন, খাও । আবদুল্লাহ (রা) বললেন, 
আমি রোযাদার। আমর (রা) বললেন, এ দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লান্াহ আলাইহি 
ওয়াসাল্লাম আমাদেরকে রোযা ভেঙ্গে ফেলতে নির্দেশ দিয়েছেন এবং রোযা রাখতে নিষেধ 
করেছেন । মালেক (র) বলেন, সে দিনগুলো হলো ‘আইয়ামে তাশরীক’। 


টীকা $ কুরবানীর দিন ছাড়া পরের তিন দিন। অর্থাৎ যিলহজ্জ মাসের এগার, বারো ও তেরো তারিখকে 
আইয়ামে তাশরীক বলা হয় (অনু.)। 


#80 Cd “foes 


SDE EEE TELE 
NEE LSU CE BN Oe COE 


www.pathagar.com 


রোযা ৩৮৩ 


] 
ee aee ee eee ESE Ld “ seo oe 


rl ens Lie en ns al he dl J UG UG 

ry fk eli As [25 Jal Cie Sahil SE 
২৪১৯ ৷ উকবা ইবনে আমের (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন £৪ আরাফাতের দিন (নবম যিলহজ্জ), কুরবানীর দিন (দশম যিলহজ্জ) 


এবং তাশরীকের দিনগুলো হচ্ছে আমাদের মুসলমানদের ঈদের দিন, এগুলো হচ্ছে 
পানাহারের দিন। 


“is 0 cee § 


অনুন্ো ৫১৪/৬4 ভন লার চার লো রা 


ibe pd 5 ul ie TNR cs YY. 
# 


yeas 31 TE EO 
২৪২০ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ তোমাদের কেউ যেন শুধু জুমু'আর দিন রোযা না রাখে । জুমু'আর 
আগের দিন কিংবা পরের দিনও যেন সে একটি রোযা রাখে। 


MA 


REL TRER SAO i UE s PRET 


Gis coe nL Lie Ps ne Lilia -YEY)\ 
Aloe las MUN GSS Ue Sal me mi On 52 
EB be Al ph cil ae be be or SE be 2 
(rssiai SY JE AL Or 2B SNe tL A SO 
Sal im Md ols El SAMY Sal P23 
trie Saal in 905 pl UG al it ie Sf Se 


tee 24 se tb de Dt JU 


FA EAE PLM EA 


4292 2১৯ 


www.pathagar.com 


৩৮৪ সুনান আবূ দাউদ 


২৪২১ । আবদুল্লাহ ইবনে বুসর আস-সুলামী (র) থেকে তার ভগ্নি আস-সাম্মা’ (রা)-র 
সূত্রে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তোমাদের উপরে যেসব 
রোযা ফরয করা হয়েছে তা ব্যতীত তোমরা শুধু শনিবারে রোযা রেখো না। আর যদি 
কেউ রাখে এবং তা ভঙ্গ করার জন্য সে যদি আঙ্গুর গাছের ছাল অথবা অন্য কোন গাছের 
ডালা ব্যতীত কিছু না পায়, তবে যেন সেটা চিবিয়ে রোযা ভঙ্গ করে। ইমাম আবু দাউদ 
(র) বলেন, এ হাদীসটি মানসূখ (রহিত) হয়ে গেছে। আবু দাউদ (র) বলেন, আবদুল্লাহ 
ইবনে বুসর (র) হলেন হিম্‌স-এর বাসিন্দা । এ হাদীস জুয়াইরিয়া (রা) কর্তৃক বর্ণিত 
হাদীস দ্বারা রহিত হয়ে গিয়েছে। 


wig Lit 
অনুচ্ছেদ-৫২ $ শুধু শনিবার রোযা রাখার অনুমতি প্রসঙ্গে 


“Fels 


ie a PONE GS ait os oo Lis -vtyy 


# e ses 0 


ie UG Ll ah be LL Gis plan A ED PET LP 
EE Ln NSS SEES OE AS 
JG YF al mal oan JG Liles sl Jes le Js 
il JG IG Jie LP AEE 
২৪২২ জুয়াইরিয়া বিনতুল হারিছ (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম জুমু'আর দিন তার নিকট আসলেন এরং তিনি ছিলেন রোযাদার । তিনি 
জিজ্ঞেস করলেন ঃ তুমি কি গতকাল রোযা রেখেছিলে? তিনি বললেন, না। তিনি আবার 
জিজ্ঞেস করলেন £ তোমার কি আগামী কাল রোযা রাখার ইচ্ছা আছে? তিনি বললেন, 
না। তিনি বললেন $ তাহলে রোযা ভঙ্গ করো। 


El 


SA JG AY onl Gis at on ULC Le Gis -vévY 
ra oo iad a Gs [3 LE Ll oUt onl or Si ll 
MEEVEE lia oUt nl UE all oy 


২৪২৩ । ইবনে শিহাব (র) থেকে বর্ণিত । তার নিকট আলোচনা করা হলো, শুধু শনিবার . 
রোযা রাখতে নিষেধ করা হয়েছে। তিনি বলেন, ওটা তো হিমসী কর্তৃক বর্ণিত হাদীস । 
oe dy CS Ch ER 6 EEG Lisa NENG 
less i 5S LE, 42 USE Il LUG ath 
2% lia WC IG Ils sl JG oil os oe oh ih 


www.pathagar.com 


রোযা ৩৮৫ 


২৪২৪ । আল-আওযায়ী (র) থেকে বর্ণিত । তিনি বলেন, শনিবারের রোযা সংক্রান্ত 
ইবনে বুসরের হাদীসটি আমি গোপন করেই আসছিলাম । কিন্তু আমি লক্ষ্য করলাম, তা 
ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ইমাম আবু দাউদ (র) বলেন, ইমাম মালেক (র) বলেছেন, 
ওটা মিথ্যা (হাদীস) । 


PEA 


Css DAM pia i 
অনুচ্ছেদ-৫৩ $ সারা বছর রোযা রাখা সম্পর্কে 


e- Fes পু or sos oe 


ba 53 02 Un CEI YG Sieg m2 br SU BS tye 
bE Al Se AES oli Sl be 0 OE 


GE dD CU le dal LS 
HSE SL LE UL ails 
LS CALs Cis pfs bot Cn Ut WS 


s 
« eZ, ed 8 0 


2 Gs re USE HD 2S tes bye 
Es Usa GUE is Le dle AE SE 


Mores Se UG bil VY, pla Y UG dS all Cres 


এ 8 পল 


EEC UO JG ONE Ls iV, plo Ci bl, 


dil Jy UGS Gai YO Lys hiss eye C2 


«le ilu ee JS YU Ls hi ss tn ne U8 


o-oo 3B of tor fof gg eo 


Dabs Lh Us tat be LG di Uo GUL ta 
is oe Ao Tie, JESSE ১১s JG 


GE ON TEN oh SO HENCE 


EM RRC EET nL GIS IE 


sce 6 


KTR HEN [ET DE Ce 


“ule AT eee 


iN [ bd 


be 


www.pathagar.com 


৩৮৬ সুনান আবূ দাউদ 


২৪২৫ । আৰু কাতাদা (রা) থেকে বর্ণিত । এক ব্যক্তি নবী সাল্মাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আপনি কিভাবে রোযা রাখেন? 
তার কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলেন । উমার (রা) তা 
দেখতে পেয়ে বললেন, আমরা এতেই সন্তুষ্ট যে, আল্লাহ আমাদের রব, ইসলাম আমাদের 
দীন এবং মুহাম্মাদ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ও আল্লাহর অসস্ুষ্টি । 
তার রাসূলের অসম্তুষ্টি থেকে আমরা আল্লাহর কাছে পানাহ .চাই। নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের অসস্তুষ্টির ভাব দূরীভূত না হওয়া পর্যন্ত উমার (রা) উক্ত বাক্যটি 
আওড়াতে লাগলেন । এবার উমার (রা) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! যে ব্যক্তি 
সারা বছর রোযা রাখে তা কেমন? তিনি বললেন ঃ সে রোযাও রাখেনি, মুসাদ্দাদের 
বর্ণনায় আছে, সে রোযাও রাখেনি আর ইফতারও করেনি। অথবা তিনি বলেছেন, তার 
রোযা ও ইফতার কোনটিই হয়নি। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! যে ব্যক্তি 
দু'দিন রোযা রেখে একদিন রোযাহীন থাকে তার রোযা কেমন? তিনি বললেন $ এমনও 
কি কেউ সামর্থ্য রাখে? আবার তিনি জিজ্ঞেস করলেন ঃ$ ইয়া রাসূলাল্লাহ! যে ব্যক্তি 
একদিন রোযা রাখে এবং একদিন রোযাহীন থাকে তার রোযা কেমন! তিনি বললেন £ 
এটা দাউদ .(আ)-এর রোযা । তিনি আবার জিজ্ঞেস করলেন £ হে আল্লাহর রাসূল! যে 
ব্যক্তি একদিন রোযা রেখে দু'দিন রোযাহীন থাকে তার রোযা কেমন? তিনি বললেন ঃ 
আমি এটাই কামনা করি, যেন আমাকে এরূপ করার শক্তি দেয়া হয়। অতঃপর রাসূলুল্লাহ 
সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ প্রতি মাসে তিনটি রোযা এবং এক রমযান 
রাখার সমতুল্য । আরাফাতের দিন রোযা রাখলে আমি আল্লাহ্‌র কাছে আশা করি, তিনি 
এক বছর আগের এবং এক বছর পেছনের গুনাহ ক্ষমা করবেন । আর আশূরা (দশই 
গুনাহ মার্জনা করবেন। 


te SL EON si Lis Jeli 5 ERE LE -YEYN 


eee ee 


CG JG sl sll hb BES be lb 2A op dl ne 
Us cn UG mda oy ond se EAT al Jy) 

cola Jnl i 
২৪২৬ । আবু কাতাদা (রা) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসটি বর্ণিত হয়েছে। তাতে 
আরো আছে, তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! সোমবার ও বৃহস্পতিবার রোযা 
রাখার ব্যাপারে আপনার কি মতঃ তিনি বললেন ঃ এ দিন আমি জন্মগহণ করেছি এবং 


সেদিনই আমার উপর প্রথম কুরআন নাযিল হয়েছে। 
টীকা ঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে সোমবারই প্রসিদ্ধ (সম্পা.)। 


www.pathagar.com 


রোযা ত৮ণ 


br GS SISAL Ie GES le Sh SA CSSD Ev 
SEES UE EEE bol 0) 
MUU Hy ke tt oe abit Ys ina YG pall 
JG sl IG UE eas Ll aya Js 5 ll sus 
2 3 hdl pas 9 IU Yl is dn Vy, Lr 


dU CER JG adi oe Ys NS ol EE es I 
Sli JG oes hil Cs Las UGS be Tatil Gl 
JE Uys oil ES aI YG dail Gti 


LM) 20g # o# 


dail Sl l=. Pt le S90 pe 529 pl 

ste Lal y La de tt a dt Ya UE WS 
২৪২৭ । আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাক্ষাত করে বললেন ঃ আমাকে কি 
অবহিত করা হয়নি যে, তুমি বলেছো, আল্লাহর কসম! আমি দিনভর রোযা রাখবো এবং 
রাতভর দাড়িয়ে নামায আদায় করবো? তিনি বলেছেন, হাঁ, হে আল্লাহর রাসূল! আমি 
তাই বলেছি তিনি বললেন ঃ (রাতে) নামাযেও দাড়াও এবং কিছু সময় ঘুমাও । আর 
কোন দিন রোযা রাখো এবং কোন দিন রোযা রেখো না। আর প্রতি মাসে তিনটি রোযা 
(চাদের তেরো, চৌদ্দ ও পনের তারিখ) রাখো, এতেই সারা বছর রোযা রাখার সওয়াব 
পাওয়া যাবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি এর চাইতেও অধিক করার 
ক্ষমতা রাখি । তিনি বললেন ঃ তাহলে তুমি একদিন রোযা রাখো এবং দু'দিন রোযাহীন 
থাকো । আমি বললাম, আমি এর চেয়েও অধিক করার শক্তি রাখি । তিনি বললেন ৪ 
তাহলে একদিন রোযা রাখো এবং একদিন রোযা থেকে বিরত থাকো । এটিই সর্বোত্তম 
রোযা এবং এটিই হচ্ছে দাউদ (আ)-এর রোযা । আমি আবারও বললাম, আমি এর 
চাইতেও অধিক শক্তি রাখি । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন $ 
এর চাইতে উত্তম আর কোন রোযা নেই। 


fol el eye 2 0 
অনুচ্ছেদ-৫৪ $ হারাম (সম্মানিত) মাসগুলোর রোযা সম্পর্কে 


2 oe# 0 


E221! Sa be ILS EE LSS YEYA 


“0 “ 0 


ll Us i Ul be DALI Las te LL ol oe 


www.pathagar.com 


৩৮৮ সুনান আবু দাউদ 


EL EL GIS Hy 2 tt le sl Ue) 
A ME RG ECE as dE SS 
EEE EL EE SOR TREE 
JB PL YEG TN COL SKC Sl pl bun Si 


ES BEL CLE 
SS Le UGE Ly Os UG i ie CG in 
AL pAlb Ma UG Lt UU pl LSE a UU Ls UL 
BE lol YG Yl on Le TG pl os 2 
UL Ges 
২৪২৮ ৷ বাহিলা গোত্ৰীয় ‘মুজীবা’ নামী এক মহিলা থেকে তার পিতা অথবা চাচার সূত্রে 
বর্ণিত । তিনি (পিতা বা চাচা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্পামের নিকট এসে 
(তীর সাথে সাক্ষাত করে) চলে গেলেন। তিনি এক বছর পর পুনরায় আসলে তখন তার 
স্বাস্থ্যহানি ঘটে শারীরিক অবস্থার মারাত্মক পরিবর্তন ঘটেছিলো। তিনি বললেন, হে 
আল্লাহর রাসূল! আপনি কি আমাকে চিনতে পারেননি? তিনি জিজ্ঞেস করলেন ঃ তুমি 
কেঃ তিনি বললেন, আমি সেই বাহিলা গোত্রীয় ব্যক্তি, আমি গত বছর এসেছিলাম । তিনি 
জিজ্ঞেস করলেন £ কি কারণে তোমার এরূপ পরিবর্তন ঘটলো, অথচ তুমি তো সুন্দর 
সুপুরুষ ছিলে? আমি বললাম, যখন আমি আপনার নিকট থেকে বিদায় নিয়েছি, তখন 
থেকে আমি রাত ছাড়া আহার করিনি (অর্থাৎ আমি অনবরত দিনের বেলায় রোযা 
রেখেছি) । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ কেনো তুমি অনাহুত 
নিজের শরীরকে এরূপ কষ্ট দিয়েছো? অতঃপর তিনি বলেন ঃ$ ধৈর্যের মাসটি (রমযান 
মাস) এবং প্রতি মাসে একটি করে রোযা রাখো । তিনি বললেন, আমাকে আরো বাড়িয়ে 
দিন, কেননা আমার সামর্থ্য আছে। তিনি বললেন $ (তাহলে) দু'দিন রোযা রাখো। 
লোকটি বললেন, আরো অধিক বাড়িয়ে দিন। তিনি বললেন $ (প্রতি মাসে) তিন দিন 
রোযা রাখো । লোকটি বললেন, আরো বাড়িয়ে দিন। তিনি বললেন ঃ হারাম মাসে 
রোযাও রাখো এবং রোযাহীনও থাকো, হারাম মাসে রোষাও রাখো এবং রোযাহীনও 
থাকো । হারাম মাসে রোযাও রাখো এবং রোযা বর্জনও করো। একথা বলে তিনি তিনটি 
আঙ্গুল একত্র করে পরে ফাক করে দিলেন। 
টীকা ঃ হারাম বা সম্মানিত মাস চারটি, যিল-কা'‘দাহ, যিলহজ্জ, মুহাররম ও রজব । এ মাসগুলোতে 


তিনটি করে রোযা রাখো । রমযান মাস পূর্ণ এবং অবশিষ্ট সাত মাসেও তিনটি করে রোযা রাখো । আঙ্গুল 
একত্র. করার অর্থ হচ্ছে রোযা রাখার ইঙ্গিত এবং সেগুলো ফাক করার অর্থ হচ্ছে রোযাহীন থাকা (অনু.)। 


www.pathagar.com 


রোযা ৩৮৯ 


fll pe 4 PU 
অনুচ্ছেদ-৫৫ $ মুহাররম মাসের রোযা সম্পর্কে 


ofe0oer he 


Se Gls ol GEL YU a mn Ci Ie Cs -YEYA 


oe e 


Us) JG JG ya al or ALE LD be i 
SE IIS FEAST le dle di 


Ml oe SL Layla Lal STs alt ad 

LUA UG et CG UG 

২৪২৯ । আৱু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম বলেছেন £ রমযান মাসের পর আল্লাহ্র মাস মুহাররম-এর রোযাই সর্বোত্তম 
TEER LAR iE US 


EAC AE EEE SCE G6 


a ph Teoh Bs Le ee EER 
(EAE SA slr Le dn U5 le nl rs 
PB EOD is yl Le SY Us 2 Eg 
২৪৩০ । উসমান ইবনে হাকীম (র) বলেন, আমি সাঈদ ইবনে জুবাইর (র)-কে রজব 
মাসের রোযা সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি বলেন, ইবনে আব্বাস (রা) আমাকে 
অবহিত করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাগাড়ে রোযা রেখে 
যেতেন, এমনকি আমরা বলতাম, তিনি (হয়তো) এ মাসে রোযা বর্জন করবেন না। 
আবার (কোন মাসে) তিনি এক নাগাড়ে রোযাহীন কাটাতেন, এমনকি আমরা বলতাম, 
তিনি (বোধ হয়) আর রোযা রাখবেন না। 
অনুসহদ-৫৬ ॥ শাবান মানের যোষা সপে 


0-8 o- 20 EASA 


bE UES Tail a 3 3 al : die belle ph pl 


EEA fe LE dl ln i 5! 2 Esl 
ee ee He ec "ee 


www.pathagar.com 


৩৯০ সুনান আবু দাউদ 


২৪৩১ ৷ আয়েশা (রা) বলেন, সমস্ত মাসগুলোর মধ্যে শা‘বান মাসে অধিক রোযা রাখাই 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বেশি প্রিয় ছিলো? এমনকি তিনি এ 
মাসকে রোযা রাখতে রাখতে রমযানের সাথে যুক্ত করতেন। 


Jpt rye Aol 
অনুচ্ছেদ-৫৭ $ শাওয়াল মাসের রোযা সম্পর্কে 


A dee EL 12 lll UL Les LED -YtvY 


A EC 
Kk «al, el dhl SEES LUE US US UGS ait 
Ed oto ol da eile Ss El SG nai sll 


e454: 90 LLM eens 8 fe 


CE EEO EE GTER ET SA TS 
তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি অথবা তীকে 
সারা বছর রোযা রাখা সম্বন্ধে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন £ অবশ্য তোমার স্ত্রীর 
প্রতি তোমার কর্তব্য রয়েছে। সুতরাং তুমি রমযান মাস এবং তার সাথে সংশ্লিষ্ট মাসের 
(অর্থাৎ শা‘বান) আর প্রত্যেক বুধ ও বৃহস্পতিবারের রোযাগুলো রাখো । তুমি তা করলে 
যেন সারা বছরই রোযা রাখলে । 


a lsh MEAL 
অনুচ্ছেদ-৫৮ £ শাওয়াল মাসে ছয় দিন রোযা রাখা প্রসঙ্গে 


Ulrie ৬ ahi EE) KO BN PE iil MEP 0 SD 


“ee 


SE OLE ESTEE 


ET 


All fo 
২৪৩৩ ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু আইউব (রা) থেকে বর্ণিত । 


www.pathagar.com 


রোযা ৩৯১ 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $ যে ব্যক্তি রমযান মাসের রোযা রাখার পর 
শাওয়াল মাসে ছয়টি রোযা রাখে, সে যেন সারা বছর রোযা রাখলো । 


পণ EA 2 on ee 


Ls ced do tre ok kl 
অনুচ্ছেদ-৫৯ ঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রোযা রাখতেন 


LR 


TET AC CT UATE -YEYE 


dr dhe st do ts le a 


ALT UE ALL LLY UE ES tat at Sl 
ite Lt ly sls Si Ne sy 


“ee 


SE iat Cle Xi NS A EN, C9 GLAS Yb 


২৪৩৪ । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি 
আমরা বলতাম, তিনি হয়তো রোযায় বিরতি দিবেন না। আবার কখনো তিনি রোযাহীন 
থাকতেন, এমনকি আমরা বলতাম, বোধ হয় তিনি আর সহসা রোযা রাখবেন না। আমি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমযান মাস ছাড়া অন্য কোন মাসে কখনো 
পূর্ণমাস রোযা রাখতে দেখিনি, শা‘বান মাস ব্যতীত । এতো অধিক (নফল) রোযা তাকে 
অন্য কোন মাসে রাখতে দেখিনি। 


ee gs- tee 


RE STE NEE 7 Gin —YéYvo 


“এপ RE FHS 


Ee RCE EN CRE 


২৪৩৫ । আৰু হুরায়রা (রা)-নবী সাল্লাল্পাছু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের 
তাৎপর্যের অনুরূপ বর্ণিত হয়েছে। তাতে আরো আছে, তিনি (শা'বান মাসে) খুব সামান্য 
রোযাই ভঙ্গ করতেন, বরং গোটা মাসই (শা'বানে) রোযা রাখতেন। 


DN pl pe ia LL 
অনুচ্ছেদ-৬০ £ সোমবার এবং বৃহস্পতিবারের রোযা সম্পর্কে 
bE i LS SLL Lell on 2 mye Lilia VEY 


AA “ oes 


de Se Oakes on Cl dye on OU 2 pall 2h 2 mae 


www.pathagar.com 


৩৯২ সুনান আবূ দাউদ 


JC ol A soll ALUN 2 GES 5 on Cll 
CO SS UE Te ea OT 

i OI ak Et ESL pl P29 pS po ts 
I DSI ETL SEE Sl la 0 
os pS Fos O82 LANL tl UU US be Wy 
be ens OF ESI PL UL SS Ul wl UL OED 
২৪৩৬ । উসামা ইবনে যায়েদ (রা)-র মুক্তদাস থেকে বর্ণিত । তিনি ্টসামা (রা)-র 
সাথে তার কোন মালের খৌজে ওয়াদিয়ুল কোরায় গমন করলেন । উসামা (রা) প্রতি 
সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখতেন । তার মুক্তদাস তাকে জিজ্ঞেস করলেন, আপনি 
কেন সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখেন? অথচ আপনি অতি বৃদ্ধ লোক? তিনি 
বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখতেন। 
তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন ঃ বান্দাহর আমলসমূহ সোমবার ও 
বৃহস্পতিবার আল্লাহর নিকট পেশ করা হয়। ইমাম আবু দাউদ (র) বলেন, হিশাম 
আদ-দাসতাওয়াঈ (র) ইয়াহ্‌ইয়া-উমার ইবনে আবুল হাকাম (র) সূত্রে এভাবেই 
বৰ্ণনা করেছেন। 


rial ope 0 

অনুচ্ছেদ-৬১ $ দশ দিন রোযা রাখা 

be pla on ll oe le sl Ss Sas lis SNENV 

ITE ROE ENT 

Es ts st cle tn Le NUL bls EIU 

ne rt oni be eT GE Ty SL oo tl 
manly yell 

২৪৩৭ । হুনায়দা ইবনে খালিদ (র) থেকে তার স্ত্রীর সূত্রে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লামের কোন এক স্ত্রী থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 


আলাইহি ওয়াসাল্লাম যিলহজ্জ মাসের নয় তারিখ পর্যন্ত এবং আশুরার দিন, প্রতি মাসে 
তিনদিন অর্থাৎ মাসের প্রথম সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখতেন। 


www.pathagar.com 


রোযা ৩৯৩ 


টীকা ঃ মহানবী (সা) যিলহজ্জ মাসের শুরু থেকে নয় তারিখ পর্যন্ত রোযা রাখতেন, আর দশম তারিখ 
কুরবানী করতেন । অথবা তিনি যিলহ্‌জ্জ মাসে ময় দিন এবং মহররমের দশম দিনসহ মোট দশ দিন 
রোযা রাখতেন (অনু.)। | 

Se ba SSNS LE LE EE TS GLE EES NEN A 
Ln Ci id ADT CE JG YG 


+ 940 


si EA EE 208 5a be dl dl Al Lr 
Ls HS 0 A pipe ig Hi di Uo 
a ) কে বৰ্ধিত ॥ তিন বেন বাদ সাহা হ লাই 
ওয়াসাল্লাম বলেছেন ঃ£ যিলহজ্জ মাসের দশ দিনের আমলের চাইতে অন্য কোন দিনের যে 
কোন নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। লোকেরা জিজ্ঞেস করলো, হে 
আল্লাহর রাসূল! আল্লাহর রাস্তায় জিহাদও নয় কি? তিনি বললেন £$ না, আল্লাহর পথে 


জিহাদও নয়। তবে যে ব্যক্তি তার জান-মালসহ (জিহাদে) বের হয়েছে এবং এর কোন 
একটিও নিয়ে ফিরে আসেনি (তার আমল স্বতন্ত্র) 


El hs a ot 
অনুচ্ছেদ-৬২ £ যিলহজ্দের দশ দিন রোযা না রাখা সম্পর্কে 
oe All ৬ ae oe lye nl Gis Se Gis -vEvA 
UES, Ll Lisle be Sy 
bi ali Cle 


২৪৩৯ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে কখনো (যিলহজ্জের) দশ দিন রোযা রাখতে দেখিনি । 


টীকা $ রাসূলুল্লাহ সান্মান্পাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এঁ রোযা রেখেছেন তখন হয়ত আয়েশা (রা) 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের সাথে ছিলেন। এও হতে পারে যে, তিনি পূর্ণ দশ দিন রোযা রাখতেন 
না, বরং নয় দিন রাখতেন। কেননা দশম দিন তো কুরবানী । আর এ দিন রোযা রাখা নিষিদ্ধ (অনু.)। 


Ly Ue os pre ol 
অনুচ্ছেদ-৬৩ £ আরাফাতের দিন আরাফাতের ময়দানে রোযা রাখা প্রসঙ্গে 


orc se co Mes ete ed eof es 


G32 be Jie 2 RD GED SA 2 LULL CHD vt. 


www.pathagar.com 


৩৯৪ সুনান আবৃ দাউদ 


HCE an aia al tie BS JG LIke Lin srl 


Dy Ge en pre oe cE lg le Ore ile ti da dl J 
২৪৪০। ইকরিমা (র) বলেন, আমরা আবু হুরায়রা (রা)-এর ঘরে তার নিকট 
উপস্থিত ছিলাম । তখন তিনি আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন. যে, রাসূলুল্লাহ 
নিষেধ করেছেন। 


de Mia be Pall Al be UC be ll CHS aN EEN 


eee ce 20 


ES CESS ELSE PRUE AES Sh 
JEG. SL set La dM Jy pre a ye te Ooi 
CL ASL Ua wd Ma JG ila AA 


eeee 


Cd Um orm le ly Ay rd 
২৪৪১ । আল-হারিছ কন্যা উম্মুল ফাদল (রা) থেকে বর্ণিত । আরাফাতের দিন কিছু 
ংখ্যক লোক তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা রেখেছেন 
কিনা এ সম্পর্কে সন্দেহ পোষণ করেন। তাদের কতক বললেন, তিনি রোযা রেখেছেন, 
আবার কতক বললেন, তিনি রোযা রাখেননি । অতএব আমি তার খিদমতে এক পেয়ালা 
দুধ পাঠালাম, তখন তিনি আরাফাতে তার উগ্ত্রীর পিঠে অবস্থানরত ছিলেন। তিনি দুধটুকু 
পান করলেন। 


ন ছেদ: ১৪১ আশুরার দিন লারা রাধা সার 


Le be oh plana be UC SELLS dL CSL -vity 
od hd ape bse sila p92 6 Ll Las Ll bor al 
bo Hs le tt se alt US SUS taal 

Lali ein La dS bai ali alli 
EEE cl 2 LE ILE, ALL ola Aly ls 


eae oe ore “ sree 8 roe oe 
fl 


Ss sa as laid ai sgl 


www.pathagar.com 


রোযা ৩৯৫ 


২৪৪২ । আয়েশা (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, আশূরা ছিল এমন একদিন, কুরাইশরা 
জাহিলী যুগে যেদিনে রোযা রাখতো । রাসূলুল্লাহ সান্পাল্লাহ্‌ আলাইহি ওয়াসাল্লামও জাহিলী 
যুগে এ দিন রোযা রাখতেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমন 
করে এ দিন রোযা রেখেছেন এবং লোকজনকেও রোযা রাখার নির্দেশ দিয়েছেন। পরে 
যখন রমযানের রোযা ফরয হলো, তখন সেটিই ফরয হিসাবে বহাল হলো এবং আশূরার 
দিন রোযা রাখা (ফরয হিসেবে) বর্জন করা হলো। ফলে যার ইচ্ছা রোযা রাখতো এবং 
যার ইচ্ছা সে তা ছেড়ে দিতো । 


ES EES ENE Gis -YEtY 
JX Cl LA 2 Cand C2 ryt UE YG ae rl 
LLL ba PHL ole in a adi Vs UE See 

SSS Lb eas ala lia 
২৪৪৩ ৷ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আশুরা ছিল এমন একদিন 


যেদিন আমরা জাহিলী যুগে রোযা রাখতাম । অতঃপর রমযান মাসের রোযা ফরয হলে 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ এটি আল্লাহ্র দিনসমূহের অন্তর্ভুক্ত 
একটি দিন। অতএব যার ইচ্ছা রোযা রাখুক, আঁর যার ইচ্ছা রোযা না রাখুক । 


be i PCS GED Clon Us GELS vt 
lt La Bs LI UG le pl pe rs 2 Se 
Wibe ii Hse Ue ell 23 Cali ply 
cle Ll le re Cd Bl ll oll ya TEI 


ul dL dS UGG UY EBS ainad iy Ue 

le Aly Es slo ns 
২৪৪৪ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সান্পান্পাহ্‌ আলাইহি 
ওয়াসাল্লাম (হিজরত করে) মদীনায় পৌছে ইয়াহুদীদের আশূরার দিন রোযাদার পেলেন। 
এ সম্বন্ধে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা জবাব দিলো, এটি একটি মহান দিন, 
যেদিন আল্লাহ তাআলা মূসা (আ)-কে ফেরাউনের উপর জয়যুক্ত করেছেন। সুতরাং এ 
মহান দিনের সম্মানার্থে আমরা রোযা রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন £ তোমাদের তুলনায় আমরা মূসা (আ)-এর বেশি হকদার । অতঃপর তিনি এঁদিন 
রোযা রাখার নির্দেশ দিলেন। 


www.pathagar.com 


৩৯৬ সুনান আবূ দাউদ 


pull Pail eal ul sss Lol 

অনুচ্ছেদ-৬৫ $ বর্ণিত হয়েছে যে, আশুরা নবম দিন 

EA 2s nl ELS reall sls on ll GD -vtto 
Cl Sl ANC ell OTE a LE 


i Ua bes UR mle ih de Sh Yo GUL 
Jno LG tres Gly syle E23 hy dale ld te 


“ fos o ATE HEE 


ia dU JE SSA Ll GG 


2-0 e ESCA S TA Oe 


rll li lil os be Jail plat uk sii s «le 


EN EE) 
২৪৪৫ । আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বলেন, যখন নবী সাল্লাল্লাহু. আলাইহি ওয়াসাল্লাম 
নিজেও আশুরার দিন রোযা রাখলেন এবং আমাদেরকেও উক্ত রোযা রাখার নির্দেশ 
দিলেন, তখন লোকেরা বললো, হে আল্লাহর রাসূল! এ দিনটিকে তো ইয়াহুদী ও খৃস্টানরা 
মহাসম্মান দিয়ে থাকে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ আগামী বছর 
এলে আমরা (আশূরার দিনসহ) নবম দিনও রোযা রাখবো । কিন্তু আগামী বছর না 
Ee Kicido URs SUUl PLL EL 


ie 468" EL Ed 
+ « 


“esse “eerste Se ge 


EL CE se Lie Co 
ay mle SSSI JUG Exell on Kall oe als 
DAL ps pps Ge LLG OA amaall od Selly Le 
el pulilie: EES ISU Sel poll Ja i, 3 JE: 
WK JG ree iL EST EEL 

o's a EE 
EEE REET UE EE: SS CE ETON 
আব্বাস (রা)-র নিফট আসলাম । তিনি মসজিদুল হারামে তার চাদরে হেলান দেয়া 


অবস্থায় ছিলেন। আমি আশূরার দিনের রোযা সম্বন্ধে তাকে জিজ্ঞেস করলাম । তিনি 
বলেন, যখন তুমি মুহাররমের প্রথম দিনের চাদ দেখবে, তখন থেকে তা গুনতে থাকো । 


www.pathagar.com 


রোযা ৩৯৭ 


এভাবে যখন নবম দিন (শুরু) হবে তখন রোযা অবস্থায় ভোর করো । আমি জিজ্ঞেস 
করলাম, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এভাবে রোযা রাখতেন? তিনি 
বলেন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রোযা রাখতেন। 


ete faint 
অনুচ্ছেদ-৬৬ £ আশুরার রোযার ফযীলাত 


“9 e- 2 ese e448 oo Ptosge # 


Se CES 5 2 32 GELS Jal on Laos CLD ~YtEV 
GM AL ae be LL 0 AD ste te SIL be 
Iasi JG iG lia Sie JG sila tn le 


lo tile 092 a2 S91 Al UG Spay nays as 
২৪৪৭ । আবদুর রহমান ইবনে মাসলামা (র) থেকে তার চাচার সূত্রে বর্ণিত । আসলাম 
গোত্রের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি বললেন ৪ 
তোমরা কি তোমাদের (আশূরার) এই দিনটিতে রোযা রেখেছো? তারা বললো, না। 
তিনি বললেন £$ দিনের অবশিষ্ট অংশটুকু পূর্ণ করো (কিছু পানাহার করো না) এবং 
এদিনের রোযাটি কাযা করে নাও । আবু দাউদ (র) বলেন, অর্থাৎ আশুরার দিন। 


2 2h 302 22 i 
অনুচ্ছেদ-৬৭ £ এক দিন রোযা রাখা এবং এক দিন বিরতি দেয়া 


# coo t,o Ge 9 #086 8 “oe MO ser 0 er 


SUSY Ses ie ON Laney Lie in al GES YEEA 


JU UE PET JR SE TR La ME BL 


EER 2 EE AT LL 


ee ef oe 


Pa ale L910 BSL ll ll SLA AT BLL le Vg 


LEASE 


Cy ei US Cs tls Alsat FE 


Ls tes 


২৪৪৮ । আবদুল্লাহ ইবনে আমর (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাকে বলেছেন £ দাউদ (আ)-এর রোযাই হলো আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় 


www.pathagar.com 


৩৯৮ সুনান আবূ দাউদ 


এবং দাউদ (আ)-এর নামাযই হলো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় । তিনি রাতের 
অর্ধেক অংশ ঘুমাতেন এবং (মাঝখানে) এক-তৃতীয়াংশ (নফল নামাযে) দীড়াতেন। 
আবার এক-ষষ্ঠমাংশ (রাতের) ঘুমাতেন। আর তিনি একদিন রোযা রাখতেন না এবং 
এক দিন রাখতেন । 


eb SS gia ia Ct 
অনুচ্ছেদ-৬৮ £$ প্রতি মাসে তিনটি করে রোযা রাখা 


OAS Ali bn tl GUS tS on ae Gia YEA 
le irs Lai Se SEI nl be ALLEL ol 
ULE Las CO Es LSS nth tos 1 Gall 


EX RE) 


al LL ba JG, JG Irie 
২৪৪৯ । ইবনে মিলহান আল-কায়সী (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । তিনি বলেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীয অর্থাৎ চাদের তেরো, চৌদ্দ ও 
পনের তারিখে রোযা রাখার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী বলেন, তিনি 
(সা) বলেছেন $ এগুলো সারা বছর রোযা রাখার সমান ফযীলাতপূর্ণ । 


“ oe 8 oe 


ple ur SE ELE SS ELS Jal nl or $০. 


sei it NUS YE JG Lb 552 


TE LE Lt KK EE me Ce tS 


২৪৫০ । আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম প্রতি মাসের শুক্লপক্ষে তিনটি করে রোযা রাখতেন । 


oe 8 


lly ol JG ce ol 

অনুচ্ছেদ-৬৯ ঃ যিনি বলেন, (তিনটির দু’টি) সোম ও বৃহস্পতিবার 

lone ob LE KE Gia Lell 2 L552 —Ytéo\ 
dn de Ys SE EIG LAL be alll ln 

ANE LS SE Ty BO 


eal 


www.pathagar.com 


রোযা ৩৯৯ 


২৪৫১ । হাফসা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্পাছ আলাইহি 
ওয়াসাল্লাম প্রতি মাসে তিন দিন রোযা রাখতেন ঃ (প্রথম সপ্তাহে) সোমবার ও 
লম শা ত হইব! 


ts alata Gis oe AS Gia -YéorY 
ELE EIU LLL Lal An be dt CEB FE 
da dl Jy OS EGG Lill oe ALG FE NTT 
Usi Et JE om oli Ec al ae ee OE 
২৪৫২ । হুনায়দা আল-খুযাঈ (র) ETE Cf SEE আমি 
উম্মু সালামা (রা)-র নিকট গিয়ে (নফল) রোযা সম্বন্ধে জিজ্ঞেস করলাম ৷ তিনি বললেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রতি মাসে তিন দিন (নফল) রোযা 
রাখার নির্দেশ দিতেন ঃ প্রতি মাসের প্রথম সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার । 


Ail dw ¥ JG a i 
অনুচ্ছেদ-৭০ $ যিনি বলেন, মাসের যে কোন তিন দিন রোযা রাখলেই চলে 


ee ed 448° 6 


SU bn all i352 OF Soll ne Cis Se Gia -Ytor 


[) #08 oe age 


Pre s An se dt Us DET Tas Cl LG 


Lol re, OE rt cc on Sl pas Slt pil BSE 55 Ns YE 

Pr bk Sn ES চৰ 
২৪৫৩ । মু‘আযাহ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে জিজ্ঞেস 
করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতি মাসে তিন দিন রোযা 
রাখতেন? তিনি বললেন, হা । আমি আবার জিজ্ঞেস করলাম, মাসের কোন তিন দিন? 
তিনি বললেন, তিনি যে কোন তিন দিন রোযা রাখতে দ্বিধাবোধ করতেন না। 


rrdtool 
অনুচ্ছেদ-৭১ $ রোযার নিয়াত করা 
El 2 oft ee je 3 Sl Gis —Ytot 


dd oie “৪০০০ 2-0 


www.pathagar.com 


Boo সুনান আবূ দাউদ 


do il ps Lalo be cl be dl 22 oh ple be ote 
TE EL EE i SL L de tt 
Ee LE Go ER) BSL ES 


NE SN EE 


“08g 


sonst oe 

২৪৫৪ ৷ নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ 
সান্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $ যে ব্যক্তি ফজরের পূর্বে রোযার নিয়াত করেনি 
তার জন্য রোযা নাই । 

টীকা £ ইমাম মালেক (র)-সহ ক'জন সাহাবী বলেন, রাত অবশিষ্ট থাকতেই রোযার নিয়াত করা 
ওয়াজিব, চাই রোযা ফরয কিংবা নফল হোক । ইমাম আবু হানীফা, শাফিঈ ও আহমাদ (র) বলেন, নফল 
রোযার জন্য রাত থাকতে নিয়াত করা ওয়াজিব নয়। ইমাম আবু হানীফা (র) থেকে বর্ণিত আছে যে, 
দুপুরের পরে নিয়াত করলে রোযা দুরস্ত হবে না (অনু.)। 


2 Lah 3 

অনুচ্ছেদ-৭২ £ রাত থাকতে (রোযার) নিয়াত না করলেও চলবে 
a LE Hl 0 Lis -Yéoo 
Ls ess eis sl 


Eis cL ‘jl Le elite 
Ca 5 Le AUG Y Ll BU FUL Se Un YG 


LAL Md 


EA TEE ELS 


ENE শঞ বএশ ENE KNEE 


SEEN EEE SHE SUE ECU SET 
আমার নিকট এসে বলতেন £ তোমাদের কাছে আহার করার মতো কিছু আছে কি? 
আমরা যদি বলতাম, না, তবে তিনি বলতেন $ আমি রোযা রাখলাম ৷ একদিন তিনি 
(সা) আমাদের নিকট আসলে আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমাদেরকে কিছু 
হাইস' উপচৌকন দেয়া হয়েছে। আমরা তা আপনার জন্য রেখে দিয়েছি। তিনি 
বললেন ঃ তা আমার কাছে নিয়ে এসো । অথচ তিনি ভোর করেছেন রোযা অবস্থায়, পরে 
তা খেয়ে রোযা ভাঙ্গলেন। 


www.pathagar.com 


রোযা 80১ 


s+ fore Ed 448" eee sce oe পণ 


SAR LMS ol DE tt A 


of oe eee fer 


i a Ls ii si pfs SECS 
SEE EGS ARMS ESL Oi baal 


e 


Stee 42 


Ge PIE TH. og Bs OE 


Lr ECE 


eee eee 


TE Le OE TELCO CEE) 


২৪৫৬ ৷ উম্মু হানী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, মক্কা বিজয়েশ্ন দিন ফাতিমা (রা) 
এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে এবং উম্মু হানী (রা) তার 
ডান পাশে বসলেন । রাবী বলেন, এক দাসী এক পাত্র পানীয় এনে তীকে দিলো । তিনি 
তা থেকে কিছু পান করলেন, অতঃপর উন্মু হানীর দিকে পাত্রটি এগিয়ে দিলেন এবং তিনি 
তা থেকে পান করলেন। উ্মু হানী (রা) বললেন, হে আল্লাহর রাসূল! আমি যে এখন 
ইফতার করলাম, রোযা ভাঙ্গলাম। অথচ আমি রোযা রেখেছিলাম! তিনি জিজ্ঞেস 
করলেন ঃ তুমি কি এগুলো কাযা করার ইচ্ছা রাখো? তিনি বললেন, না। তিনি বললেন $ 
যদি এটা নফল (রোযা) হয়ে থাকে তাহলে তোমার কোন ক্ষতি হবে না। 
Lalli ale si, oe L 
অনুচ্ছেদ-৭৩ ঃ বিনি বলেছেন, নফল রোযা ভঙ্গ করলে কাযা করতে হয় 


LAE NE 


Ee Ee CC CLE Gia -Ytov 
sooo ee eeo0 8 Ld eo Ah dD 
2 Bye Le tyre de Je oe SU onal bye adh 2 I> 


sP-co #e 


Danie EKG FUL Laity dnl SIG Lae be ps 


£9 i404 “en ea 


LU CG Lt ln de YO UR oN RET EF 
Jw) JEG Chil GCs Cn Cl al brad, 


ee eee 


IEA EE La LLY sled La dl 


HOA Cd 


SY all fin alr 


oe aE (8) বিত! তিনি বলেন, তার্মাকে ও হাফসা রো):কে কিছ 
খাদ্যদ্রব্য উপঢৌকন দেয়া হলো । আমরা উভয়ে ছিলাম রোযাদার । আমরা রোযা ভেঙ্গে 


www.pathagar.com 


8০২ সুনান আবূ দাউদ 


ফেললাম ৷ অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলে আমরা 
তাকে বললাম, হে আল্লাহর রাসূল! আমাদেরকে উপঢৌকন দেয়া হয়েছিল । তার প্রতি 
আমাদের লোভ হওয়ায় আমরা তা খেয়ে রোযা ভেঙ্গে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তাতে তোমাদের. কোন ক্ষতি নেই, তবে সেটার পরিবর্তে 
অন্য দিন আর একটি রোযা রাখা তোমাদের কর্তব্য । আবু সাঈদ ইবনুল আ'রাবী (র) 
ধলেন, হাদীসটি প্রমাণিত নয়। 


টীকা $ নফল রোষা আরম্ভ করে পরে কোন কারণে ভেঙ্গে ফেললে তা কাযা করা ইমাম আবু হানীফা 
(0: যতেক দিব জেন) 


PR 5 sad ol 
অনুচ্ছেদ-৭৪ ঃ ব্বাধীর অনুমতি ব্যতীত স্ত্রী নফল রোযা রাখলে 


চ be GUA ss Ae GED le 2 Al LSD YEA 
ORO OT 


ESA Cd Ed 46 ses so ee eg er Oar 


5p Yl ne hs as ia os 


২৪৫৮ । আবু হুরায়রা (রা) বলেন, রাসৃজুল্লাহ সাল্লা্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 
স্বামীর উপস্থিতিতে তার সম্মতি ব্যতীত স্ত্রী রমযান মাসের রোযা ছাড়া নফল রোযা 
রাখবে না এবং তার উপস্থিতিতে তার সন্মতি ব্যতীত অন্য কোন লোককে তার ঘরে 
RASA 


ME A AOE EC REIT 
LEA + #0 fore c-cd Oe 


CE UE LS Ld 3 


Le sa Ya Blin s ala BU 22 Shall 
ELE ESE 2 TO AVL GF Ey ll 


15 CSE EL Ca US El Um CYL 


i Las Fm el JUG YU UE iy is 
ALE Lis tail SS UG obi, Y's Lal. Lula) 


so ee eee eg" REA ses oe 


(SY a s le tl a di Ya UGG al 


www.pathagar.com 


রোযা 80৩ 


ED oe CU us Cy. kk OE 


ESET! 


ee He hl JG sci 05 ea KA 
২৪৫৯ । আবু সাঈদ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, এক নারী নবী সান্পাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট আসলো, তখন আমরা তার নিকট উপস্থিত ছিলাম । সে বললো, হে 
আল্লাহর রাসূল! আমার স্বামী সাফওয়ান ইবনে মু‘আত্তাল যখন আমি নামায” পড়ি 
আমাকে মারধর করে। আমি রোযা রাখলে সে আমাকে রোযা ভংগ করতে বাধ্য করে 
এবং সূর্য উঠার পূর্বে সে ফজরের নামায পড়ে না । বর্ণনাকারী বলেন, সাফওয়ানও সেখানে 
উপস্থিত ছিলেন এবং সুতরাং তার স্ত্রী তার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে এ ব্যাপারে 
তিনি (সা) তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, হে আন্পাহর রাসূল! তার অভিযোগ, 
‘আমি যখন নামায পড়ি তখন সে আমাকে মারধর করে', তা এজন্য যে, সে এমন দু'টি 
দীর্ঘ সূরা দ্বারা নামায পড়ে যা পড়তে আমি তাকে নিষেধ করেছি বর্ণনাকারী বলেন, 
তিনি বললেন £ (সূরা ফাতিহার পর) সংক্ষিপ্ত একটি সূরাই লোকদের (নামাযের) জন্য 
যথেষ্ট । আর তার অভিযোগ, ‘আমাকে রোযা ভংগ করতে বাধ্য করে’, তা এজন্য য়ে, সে 
প্রায়ই (নফল) রোযা রাখে। অথচ আমি একজন যুবক পুরুষ, (দিনের বেলা সঙ্গম না 
করে) ধৈর্যধারণ করতে পারি না । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনই 
বললেন $ কোন নারী তার স্বামীর অনুমতি ব্যতীত (নফল) রোযা রাখবে না। আর তার 
অভিযোগ, সূর্য উঠার পূর্বে আমি (ফজরের) নামায পড়ি না’, কেননা আমার পরিবারের 
লোকেরা সর্বদা কাজকর্মে (পানি সরবরাহে) ব্যস্ত থাকে । তাই সূর্য উদিত হওয়ার পূর্বে 
আমরা ঘুম থেকে জাগতে পারি না। তার কথা শুনে তিনি বললেন '$ যখনই তুমি জাগ্রত 
হবে তখনই নামায পড়ে নিবে। 


Las dl en pla aot 
দ্য্জে: -৭৫ $ SAUL to ls Sl দেয়া হলে 


e aoe oa 


La Ll চি EES. EEE EGA 2 Se 
Lila Sus abil Li OS UU ml Sl 2 tl 
CA GALS Al ad al JEG cole Saal ria JU Lali 

nbs Cals 


www.pathagar.com 


808 সুনান আবু দাউদ 


২৪৬০ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্সাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ তোমাদের কাউকে আহারের দাওয়াত দেয়া হলে সে যেন তাতে 
অংশগ্রহণ করে। সে রোযাহীন হলে যেন খাবার খায়, আর রোযাদার হলে যেন তাদের 
জন্য দু‘আ করে। হিশাম (র) বলেন, এখানে 5১ অর্থ দু‘আ। আবু দাউদ (র) বলেন, 
এটি হাফ্স ইবনে গিয়াসও হিশামের সূত্রে বর্ণনা করেছেন। 


efe 


rel dS 31 pCa Js Lol 
অনুচ্ছেদ-৭৬ £ আহার খৃহণের আহ্বান জানানো হলে রোযাদার যা বলবে 
৬ £3 ue Ll ioe Soa EES a BEL SNEN 


oS EE EBS in ol 

le Al Il ila yay lb NSS 
২৪৬১ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সান্পান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ তোমাদের কোন রোযাদার ব্যক্তিকে খাদ্য গ্রহণের আহ্বান জানানো 
হলে সে যেন বলে, নিশ্চয়ই আমি রোযাদার ৷ 


skied ol 

অনুচ্ছেদ-৭৭ £ ইতিকাফ সম্পর্কে 

ete be tll Eis Fr EES BFE GES YEN 

SE My cle “di de Ol Ll be ye Le onl 

Ain dl EE El FoI Mill AG 
oa als 


২৪৬২ ৷ আয়েশা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান 
মাসের শেষ দশ দিন ইতিকাফ করতেন আল্লাহ তাঁকে মৃত্যুদান না করা পর্যন্ত, তার পরে 
তার স্ত্রীগণও । 


Geli LL ILS Lis Lell ts me CS vir 
SEEM eh La NS ot i be al 
La GE Ll LL UG MG UA Se ANN aa UG, 
Ui he Ail Jail pall 


www.pathagar.com 


রোযা 8o৫ 


২৪৬৩ । উবাই ইবনে কাব (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
রমযান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। এক বছর তিনি (কোন কারণে) 
ইতিকাফ করতে না পারায় পরবর্তী বছর বিশ দিন ইতিকাফ করেন। 


“#0 


mss Ls Lies alin ulie Cis - YEN 


TEE OE BALA 


sulla GSE SII tL le thir ln dl 


at act i (KNEE FECCE Up 


li SATUS EA, Uli rai Sl Pl LG UA 


EE ie AS LEE 
TR TUNE 


পণ 


NBL Vy ba LS JH aa ll GES 1 
GE ULM a GES be AIH GUL hl 
ly on aye BESET J La On SF —:2 
২৪৬৪ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লা ই‘তিকাফে বসার সংকল্প করলে, ফজরের নামায পড়ার পর তীর ই‘তিকাফের 
স্থানে প্রবেশ করতেন। তিনি বলেন, একবার তিনি রমযানের শেষ দশকে ইতিকাফ 
করার মনস্থ করলেন । আয়েশা (রা) বলেন, তিনি একটি তাবু খাটানোর নির্দেশ দিলে তা 
করা হলো । আমি তা দেখে আমার জন্য একটি তাবু খাটানোর আদেশ দিলে তা খাটানো 
হলো । তিনি বলেন, আমি ছাড়া নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাপর স্ত্রীও 
অনুরূপ তাবু খাটানোর আদেশ দিলে তাদের জন্যও তা খাটানো হলো। অতঃপর তিনি 
(সা) ফজরের নামাযের পর তাবুগুলোর দিকে তাকিয়েই জিজ্ঞেস করলেন £ এগুলো কিঃ? 
তারা কি নেকী হাসিল করতে চায়? আয়েশা (রা) বলেন, তিনি নির্দেশ দিলে তার তাবু 
ভেঙ্গে ফেলা হলো এবং তীর স্ত্রীগণও হুকুম দিলে তীদের তীবুগুলোও ভেঙ্গে ফেলা হলো । 
অতঃপর তিনি শাওয়াল মাসের প্রথম দশক পর্যন্ত ইতিকাফ পিছিয়ে দিলেন । ইমাম আবু 
দাউদ (র) বলেন, ইবনে ইসহাক ও আল-আওযাঈ (র) হাদীসটি ইয়াহ্‌ইয়া ইবনে সাঈদ 
(র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু ইমাম মালেক (র) ইয়াহইয়া ইবনে সাঈদ 
থেকে বর্ণনা করে বলেছেন, তিনি (সা) শাওয়াল মাসে বিশ দিন ইতিকাফ করেছেন। 


www.pathagar.com 


8০৬ সুনান আবূ দাউদ 


fof ee 0 


ski) All 
অনুচ্ছেদ-৭৮ £ কোথায় ইতিকাফ করবে 


“ sof oo 


igs Le AY nl GLAS oe Isl on oll Gin vt 
dl di desi ol rae ol oe ysl Lal yl 


et): 3 AL JU. LUA, AH id alas 
Ls al tr te di Yay un LSS 5 Lah GEL dit 

nla 
২৪৬৫ ৷ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান 
মাসের শেষ দশকে ইতিকাফ করতেন নাফে'‘ (র) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম মসজিদের যে জায়গায় ইতিকাফ করতেন আবদুল্লাহ ইবনে উমার 
(রা) সেই স্থানটি আমাকে দেখিয়েছেন। 


Mle us be 2 p ofl oe 2 fl be ln CSL YEW 
i; LE DL ot SE IGLLA E 
ECU 1 OE GAIL CD Cisse UA) Uf 


ooo ৫ 


Ly oayie 
২৪৬৬ । আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম প্রতি রমযান মাসে দশ দিন ইতিকাফ করতেন। কিন্তু যে বছর তিনি 
ইনতিকাল করেন সেই বহর বিশ দিন ইতিকাফ করেছেন। 


. 


“ 9৪/৫ 220 12880 s Ed 


অনুচ্ছেদ- ৭৯  ছতিকাকক ৰ তর এৱাজল। দির বয় রব বত দান 


“eo eo #0 


be lt oil oe ale Se LAL th de GL vw 


SE IG Lisle be SA Se Sh Ea be DAA 2 Be 
al dL ASS iT EA OE i EAR 

olaidi a EJ ERAR | HU ESOE HT SEER 
২৪৬৭ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্গাহ আলাইহি 
ওয়াসাল্লাম ই‘তিকাফরত অবস্থায় তার মাথাটি আমার দিকে এগিয়ে দিতেন। আর 


www.pathagar.com 


রোযা 8০৭ 


আমি তার মাথা আঁচড়িয়ে দিতাম এবং তিনি মানবীয় প্রয়োজন ব্যতীত ঘরে প্রবেশ 
করতেন না। 

টীকা £ ই'তিকাফকারী পেশাব, পায়খানা ইত্যাদি মানবীয় প্রয়োজনে মসজিদ থেকে বের হতে বা ঘরে 
যেতে পারে। কিন্তু তা ব্যতীত পানাহার, জানাযা, দাফন-কাফন, রোগীর সাথে সাক্ষাত, জুমু'আর নামায 
ইত্যাদি উদ্দেশে মসজিদ থেকে বের হলে ইতিকাফ বাতিল হয়ে যায়। তবে উযু কিংবা গোসলের জন্যে 
বের হলে কোন ক্ষতি নেই (অনু.)। 


Ge VEEL AN SE Et BSS NENA 
slat oe et OE CE OT 
CE EE EAE AVES Ba 4 
Maa ys ime be ye le GL lt SE Ms sal 


LiL be bye be snl ce Lays A 2 sy 
২৪৬৮ । আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 
এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। আবু দাউদ (র) বলেন, ইউনুস (র) 
যুহরী থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে উরওয়া ও আমরার বর্ণনার উপর কেউই 
ইমাম মালেকের অনুসরণ করেননি এবং মামার, যিয়াদ ইবনে সা'দ প্রমুখ যুহরীর উদ্ধৃতি 
দিয়ে উরওয়া থেকে, তিনি আয়েশা (রা) থেকে এই হাদীস বর্ণনা করেছেন। 


oe ee tos 


Ne 4 ME HPL MELO PE SEE ATE OL 
TE GSE OE ARS STR 


JE be CS UES natal 0 BEL SEG Ls he 

0 Lidl Le JEL il 
২৪৬৯ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম মসজিদে ই‘তিকাফরত অবস্থায় তার ঘরের ফাক দিয়ে তার মাথা আমার 
দিকে এগিয়ে দিতেন । আর আমি ঝতুগ্রস্ত অবস্থায় তার মাথাটি ধুয়ে দিতাম এবং চিরুনী 
দিয়ে আঁচড়িয়ে দিতাম । 


Lr” $e LBB ec0 0 226 


Le CES ssl Gt os as Sl ARE TEV. 


ee 8 eee 8 পপ ০৪ 


CT 
sol El GS NE FL AAT La dl Jy oil 
HEL SOE tis lil ~ i EY Ea 4 wl 


www.pathagar.com 


80০৮ সুনান আবূ দাউদ 


Ll, cli Ul Cais U2 2 LS on Ld 
sls len de IGG Cl fl s lt 
JG DUD Lb BELG A St Lie Ul Lr, 
oI OAS SH Ge pL bs i522 ult 


“#028 


AJ's Gs Cl 


২৪৭০ । সাফিয়্যা (রা).থেকে বর্ণিত । তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম (মসজিদে) ই‘তিকাফরত থাকাকালে আমি এক রাতে তাঁর সাথে দেখা করার 
জন্য তার কাছে এলাম । কিছুক্ষণ তার সাথে কথাবার্তা বলার পর আমি ঘরে ফেরার 
উদ্দেশ্যে দাড়ালে তিনিও আমাকে এগিয়ে দেয়ার জন্য উঠলেন । তার (সাফিয়্যার) 
বাসস্থান ছিলো উসামা ইবনে যায়েদের ঘরের সাথে। দু'জন আনসারী ব্যক্তি সেখান দিয়ে 
যেতে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে দ্রুত চলে যেতে 
লাগলেন । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তোমরা স্বাভাবিকভাবে হেঁটে 
যাও । এ মহিলাটি হুয়াইর কন্যা সাফিয়্যা। তারা উভয়ে বললেন, সুবহানাল্লাহ, হে 
আল্লাহর রাসূল ৷ তিনি বললেন $ শয়তান মানুষের শিরায়-উপশিরায় গমন করে 
রক্তপ্রবাহের ন্যায় । তাই আমার আশঙ্কা হলো, সে তোমাদের অন্তরে কোন কুধারণা বা 
খারাপ কিছুর উদ্রেক করে দেয় কিনা । 


Gis sl a moll cm 2 2 LSS -YEV\ 
ob ie ES YL চু IE AA 


Pot 0 Ed Ed 2a 


২৪৭১ Eee খেকে এই সমদসূযে পূর্বেজে হাদীসের অনুর্ধ বর্ণিত ৷ সানিয়া 
(রা) বলেন, তিনি যখন উন্মু সালামা (রা)-র দরজার নিকটস্থ মসজিদের দরজা পর্যন্ত 
পৌঁছলেন তখন তাদের পাশ দিয়ে দু'জন লোক অতিক্রম করলো । এরপর রাবী অবশিষ্ট 
হাদীস বৰ্ণনা করলেন। 


“0 208, “oso 2 Ed 


ual CEE AiSial| Lb 
অনুচ্ছেদ-৮০ ৪ ই’তিকাফরত ব্যক্তির রোগীর সাথে দেখা-সাক্ষাত 


JUG ee Ly i Ls bh dure CELL -vtvy 


ae ee “fe 


wie be il hn Sl Glo mpl ie Gis 


www.pathagar.com 


রোযা 80৯ 


EEE GFL LSC Et GF 0 FEY 
LS ad চি Ld as ll ras ly le 0 ee El 1 A 
ee ESE LUE EGE Yh 


ecard sew 


IEE ES AN lh 
২৪৭২ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ই'তিকাফরত অবস্থায় রোগীর নিকট গমন করতেন এবং স্বাভাবিকভাবে তাকে কেবল 
দেখে চলে যেতেন, সেখানে (থেমে) তাকে কিছু জিজ্ঞেস করতেন না। আর ইবনে ঈসা 
রর)-এর বর্ণনায় আছে, আয়েশা (রা) বলেন, নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
ই‘তিকাফরত অবস্থায় রোগীকে দেখতে যেতেন। 
টীকা ঃ মানবীয় প্রয়োজনে মসজিদ থেকে বের হলে আসা-যাওয়ার পথে রোগীকে দেখা জায়েয (অনু.)। 


Cal re Le IES CASI LLE nas Gis ~YEvY 
PE ENTE Ul Uisl be ole Se Goal oe GEL Sl 
CE TE OO COPEL GT 


[ lo ec foe ce re Oar or Ed oso 0 $ Ed “0 EE 
02 Al nie 2k 903 2 UG. be AN IESYy 
HAA 26,8 


Lisle Usa des 555 al JG Cll dG cs Js YY gl 


২৪৭৩ । আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ই'তিকাফরত ব্যক্তির জন্য সুন্নাত 
নিয়ম হলো ঃ সে কোন রোগী দেখতে যাবে না, জানাযায় অংশখহণ করবে না, স্ত্রীকে 
স্পর্শ করবে না, তার সাথে সংগম করবে না এবং অত্যন্ত জরুরী প্রয়োজন ব্যতীত বাইরে 
যেতে পারবে না, রোযা ছাড়া ইতিকাফ করবে না এবং জামে মসজিদেই ইতিকাফ 
করবে। ইমাম আবু দাউদ (র) বলেন, ‘উল্লিখিত বিষয়গুলোকে আয়েশা (রা) সুন্নাত 
বলেছেন' একথাটি আবদুর রহমান ইবনে ইসহাক ছাড়া অন্য কেউ বলেননি । আবু দাউদ 
OE তিনি এটাকে আয়েশা (রা)-র নিজস্ব বক্তব্য হিসাবে চিহ্নিত করেছেন। 


% see . . El . . fesse e 
2 | LS EES Ll al Eis all 2 al Lis —YEVE 
IEE CE tad eee ee goer orcs 


Eo Ne WY FEEL EOE 
eT bee ie KEM PE 


পল প্ৰ 


www.pathagar.com 


8১০ সুনান আবু দাউদ 


২৪৭৪ ।.ইবনে উমার (রা) থেকে বর্ণিত । উমার :(রা) জাহিলী যুগে মানত করেছিলেন 
যে, তিনি এক রাত অথবা এক দিন কা'বা ঘরের চত্বরে ইতিকাফ করবেন । তিনি এ 
এবং ইতিকাফ করো । 


se DY BU ot Sd DOE bt LN CHL vo 


2D Me be pl GA be 2 CHD AO 
ee ae: 


EL EOE HONE OEE OH ৯ sll I 
rola drys Mail G52 Le UU PPE 


ie ie ege 


Me UG LON UL, JG sale 
২৪৭৫ । আবদুল্লাহ ইবনে বুদাইল (র) থেকে উক্ত সনদসূতরে পূর্বোক্ত হাদীসের অনুরূপ 
বর্ণিত হয়েছে । একদা উমার (রা) ইতিকাফে থাকা অবস্থায় মসজিদের বাইরে লোকদের 
তাকবীর ধ্বনি শুনে জিজ্ঞেস করলেন, হে আবদুল্লাহ! এটা কিসের শব্দ? তিনি বললেন, 
রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াযিন গোত্রের কয়েদীদেরকে মুক্ত করে 
দিয়েছেন, এটা তাদের সেই ধ্বনি’ ৷ তিনি বললেন, এ দাসীটিকেও তুমি এদের সাথে মুক্ত 
করে দাও। 


“ete 2 Ed 


AGS LACH LN LL 
অনুচ্ছেদ-৮১ $ রক্তপ্রদরে আক্রান্ত নারীর ই‘তিকাফ 


de eee ee eo L-ecie 84 e¢ 


Ly GES YU a 2 চর UST, ne 2 Lae LSS EVN 
EE SE OS EFA 


2-৫8 “ee 9 IE 
Sia Tia SX SAG cal5l ne Hl Ms cle 


ES 


las AS nS Sal Gains Cn 
২৪৭৬ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীদের একজন ইতিকাফ করেছিলেন। তিনি শ্রাবের রক্তের রং 
হলুদ ও লাল দেখতেন । সুতরাং আমরা কখনো তার (দুই পায়ের মাঝখানে) একটি পাত্র 
রেখে দিতাম (যাতে রক্ত মাটিতে পড়তে না পারে) । এ অবস্থায় তিনি নামায পড়তেন'। 


তৃতীয় খণ্ড সমাপ্ত 


www.pathagar.com 


(8১১) 


পরিশিষ্ট 
সুনান আবু দাউদ ওয় খণ্ডের 
প্রয়োজনীয় বরাতসমূহ 

সুনান আবু দাউদের হাদীসসমূহ সিহাহ সিত্তার অন্যান্য যেসব কিতাবে উক্ত হয়েছে তা পাঠক ও 
গবেষকদের সহজ উপায়ে জানার জন্য নিম্নে সংক্ষেপে উল্লেখ করা হলো। বিশেষ করে এতে 
গবেষকগণের শ্রম সাশ্রয় হবে। ক্রমিক নম্বরসমূহ তৃতীয় খণ্ডের হাদীসসমূহেরই ক্রমিক নম্বর । 
হাদীসের যে ক্রমিক নম্বরটি উক্ত হয়নি সেই হাদীসখানা কেবল ইমাম আবু দাউদ (র) রিওয়ায়াত 
করেছেন। সংশ্লিষ্ট হাদীসখানা অন্যান্য কিতাবে হয় একই সাহাবীর সূত্রে অথবা অন্য সাহাবীর 
সূত্রে, হুবহু একই শব্দে অথবা মূল পাঠের কিছুটা বিভিন্নতায়, সংক্ষেপ অথবা বিস্তারিত আকারে 
অথবা অংশবিশেষ বর্ণিত আছে (সম্পাদক) । 

১৭২১ । নাসাঈ ও ইবনে মাজা, নং ২৮৮৬; মুসলিম (আবু হুরায়রা) । 

১৭২৩ । বুখারী, তাকসীরুস সালাত; ইবনে মাজা, মানাসিক, নং ২৮৯৯; মুসলিম, হজ্জ, নং ১৩৩৯। 

১৭২৪ । মুসলিম, হজ্জ, নং ৪২১; ইবনে মাজা, এঁ, নং ২৮৯৯; বুখারী (অনুরূপ) । 

১৭২৬ । মুসলিম, হজ্জ, নং ১৩৪০, বাব সাফারিল মারআতি মাআ মাহ্রাম; তিরমিযী, রিদা, বাব 
কারাহিয়াতি আন-ইউসাফিরাল-মারআতু ওয়াহদাহা, নং ১১৬৯; ইবনে মাজা, হজ্জ, 
নং ২৮৯৮; বুখারী (আবু সাঈদ, অনুরূপ), নং ৩৭৯, কিতাব জাযাইস-সায়দি, বাব 
হাজ্জিন-নিসা । 

১৭২৭ । বুখারী, মুসলিম, হজ্জ, নং ১৩৩৮ । 

১৭৩০ । বুখারী, হজ্জ, বাব ওয়া তাযাওয়াদূ; মুসলিম, নাসাঈ 

১৭৩২ । মুসনাদ আহমাদ, ১৯৭৩-৪; মুসতাদরাক হাকেম, ১/৪৪৮; বায়হাকীর সুনান 
আল-কুবারা, ৪খ, ৩৩৯-৪০ । 

১৭৩৬ । মুসলিম, হজ্জ, হাজ্জিস-সাবিয়্যি, নং ১৩৩৬; মুসনাদ আহমাদ, নং ১৮৯৮, ৩১৮৭ । 

১৭৩৭ । বুখারী, হজ্জ, মীকাত আহলিল মাদীনা; মুসলিম, এঁ, মাওয়াকীত, নং ১১৮২; ইবনে 
মাজা, এঁ, নং ২৯১৪; নাসাঈ, এ, মীকাত আহলিল মাদীনা। 

১৭৩৮ ৷ বুখারী, হজ্জ, মুহিন্দু আহলিস-শাম; মুসলিম, এঁ, মাওয়াকীত, নং ১১৮১; নাসাঈ, এ, 
মীকাত আহলিল ইয়ামান। 

১৭৩৯ । নাসাঈ, হজ্জ, মীকাত আহলিল ইরাক; মুসলিম, নং ১৩৮৩ । 

১৭৪০ । তিরমিযী, হজ্জ, বাবুল-মাওয়াকীত, নং ৮৩২; মুসনাদ আহমাদ, নং ৩২০৫ । 

১৭৪১ । ইবনে মাজা, হজ্জ, মান আহাল্লা বিউমরাহ, নং ৩০০১-২। 

১৭৪২ । নাসাঈ । 

১৭৪৩ । মুসলিম, হজ্জ, ইহরামিন নুফাসা, নং ১২০৯; ইবনে মাজা, এঁ, নং ২৯১১। 

১৭৪৪ । তিরমিযী, হজ্জ, মা তাকদিল হায়েয, নং ৯৪৫ । 


www.pathagar.com 


(8১২) 


১৭৪৫ । বুখারী, মুসলিম, হজ্জ, আত-তীব লিলমুহরিম, নং ১১৮৯; তিরমিযী, এঁ, নং ৯১৭; 
ইবনে মাজা, এ, নং ২৯২৬; নাসাঈ ৷ 

১৭৪৬ । বুখারী, মুসলিম, নং ১১৯০; নাসাঈ। 

১৭৪৭ । বুখারী, মুসলিম, নাসাঈ, ইবনে মাজা, হজ্জ, নং ৩০৪৭ । 

১৭৫০ । নাসাঈ, ইবনে মাজা, আদাহী, নং ৩১৩৫ । 

১৭৫১ নাসাঈ, ইবনে মাজা, হজ্জ, নং ৩১৩৩ । 

১৭৫২ ৷ মুসলিম, হজ্জ, তাকলীদুল হাদয়ি, নং ১২৪৩; নাসাঈ, এ, আয়্যুশ-শিককায়নি 
ইউশআরু, নং ২৭৭৫ । 

১৭৫৪ । বুখারী, হজ্জ, ইশআরুল-বুদন; নাসাঈ, এঁ, নং ২৭৭২-৩ । 

১৭৫৫ । বুখারী, হজ্জ, তাকলীদুল গানাম; মুসলিম, এঁ, নং ১৩২১; নাসাঈ, এঁ, নং ২৭৮৯; ইবনে 
মাজা, এঁ, নং ৩০৯৬ । 

১৭৫৭ । বুখারী, হজ্জ, বাব ১০৬; মুসলিম, এ, নং ২৭৯৯; ইবনে মাজা, এ, নং ৩০৯৫. 

১৭৫৮ । পূর্বোক্ত বরাত । 

১৭৫৯ । পূর্বোক্ত বরাত । 

১৭৬০ । বুখারী, হজ্জ, বাব ১০৩; মুসলিম, এ, নং ১৩২২; নাসাঈ, এ, নং ২৮০১। 

১৭৬১ । মুসলিম, হজ্জ, নং ১৩২৪; নাসাঈ, এঁ, বাব ৭৬, নং ২৮০৪ । 

১৭৬২ । তিরমিযী, নং ৯১০; ইবনে মাজা, ৩১০৬; নাসাঈ । 

১৭৬৩ । মুসলিম, হজ্জ, নং ১৩২৫; নাসাঈ, আহমাদ, নং ১৮৬৯, ২১৮৯ ও ২৫১৮ । 

১৭৬৫ । নাসাঈ । 

১৭৬৮ । বুখারী, হজ্জ, নাহরিল বুদনি কাইমাহ; মুসলিম, নাহরিল বুদনি, নং ১৩২০; নাসাঈ । 

১৭৬৯ । বুখারী, হজ্জ; মুসলিম, এ, নং ১৩১৭; ইবনে মাজা, এ, নং ৩০৯৯; নাসাঈ । 

১৭৭০ । মুসনাদ আহমাদ, নং ২৩৫৮ । 

১৭৭১। বুখারী, হজ্জ; মুসলিম, এঁ, নং ১১৮৬; তিরমিযী, নং ৮১৮; ইবনে মাজা, নং ২৯১৬; 
নাসাঈ, হজ্জ, বাব ২৪, নং ২৬৬১-২। 

১৭৭২ । বুখারী (সংক্ষেপ ও বিস্তারিত), তাহারাত, লিবাস, হজ্জ; মুসলিম, হজ্জ, নং ১১৮৭; 
নাসাঈ, তাহারাত, নং ১১৭, যীনাত ও হজ্জ; ইবনে মাজা, লিবাস, নং ৩৬২৬, হজ্জ; 
মুওয়াত্তা ইমাম মালেক; তিরমিযী, শামাঈল, নং ৭৪; হজ্জ (সংক্ষেপ), নং ৯৫৯ । 

১৭৭৩ । বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ (সংক্ষেপিত)। 

১৭৭৪ । নাসাঈ, হজ্জ, বাব ২৫, নং ২৬৬৩ । 

১৭৭৬ । মুসলিম, হজ্জ, নং ১২০৮; তিরমিযী, বাবুল ইশতিরাত, নং ৯৪১; ইবনে মাজা, হজ্জ, 
শারত ফিল হজ্জ, নং ২৯৩৬; নাসাঈ,. হজ্জ, বাব ৫৯, নং ২৭৬৬; 
বুখারী-মুসলিম-নাসাঈ (আয়েশা) । 

১৭৭৭ । মুসলিম, হজ্জ, নং ১২২; তিরমিযী, নং ৮০২; ইবনে মাজা, নং ২৯৬৪; নাসাঈ, হজ্জ, 
বাব ৪৮, নং ২৭১৬ । 


১৭৭৮ ৷ বুখারী, হজ্জ, কাইফা তুহিন্পুল হাইদ; মুসলিম, এঁ, বাব উজুহিল ইহরাম, নং ১২১১; 
নাসাঈ, এ, নং ২৭৬৪; ইবনে মাজা, এঁ, নং ২৯৬৩ । 


www.pathagar.com 


(8১৩) 


১৭৭৯ ৷ বুখারী (বিস্তারিত), হজ্জ, কাইফা তুহিলুল হাইদ; মুসলিম, এ, নং ১২১১; নাসাঈ, নং 
২৭৬৫; ইবনে মাজা (বিস্তারিত), নং ৩০০০ । 

১৭৮১ । পূর্বোক্ত বরাত । 

১৭৮২ ৷ বুখারী, হজ্জ; মুসলিম, এঁ, নং ১১৯; নাসাঈ, এ, নং ২৮৬৪ । 

১৭৮৩ বুখারী, হজ্জ, বাবুত-তামাতত্ন... ; মুসলিম, এ, নং ১১২; নাসাঈ, নং ২৭৬৫ । 

১৭৮৪ । বুখারী (অনুরূপ), বাব উমরাতিত-তানঈম । 

১৭৮৫ । মুসলিম, হজ্জ, নং ১২১৩; নাসাঈ, এ, নং ২৭৬৪ । 

১৭৮৭ । বুখারী, মুসলিম, হজ্জ, নং ১৪১; নাসাঈ, এঁ, নং ২৮০৭; ইবনে মাজা, এঁ, নং ২৯৮০ । 

১৭৮৮ । বুখারী, মুসলিম, নাসাঈ, ইবনে মাজা (সংক্ষিপ্ত ও বিস্তারিত, অনুরূপ)। 

১৭৮৯ । বুখারী, হজ্জ, বাব তাকদিল, হায়েয আল-মানাসিক। 

১৭৯০ । মুসলিম, নং ১২৪১; নাসাঈ, নং ২৮১৭ । 

১৭৯৪ । নাসাঈ (সংক্ষেপ), হজ্জ, বাব ৫০, নং ২৭৩৮ । 

১৭৯৫ মুসলিম (সংক্ষেপ ও বিস্তারিত), হজ্জ, নং ১২৫১; নাসাঈ, এ, নং ২৭৩০; ইবনে মাজা, 
এঁ, নং ২৯১৭, ২৯৬৮-৯ । 

১৭৯৬ । বুখারী (অনুরূপ), হজ্জ, বাব মান বাতা বিযিল-হুলায়ফা ৷ 

১৭৯৭ । নাসাঈ, হজ্জ, বাব ৫২, নং ২৭৪৬; । 

১৭৯৮ ৷ নাসাঈ, হজ্জ, বাব ৪৯, নং ২৭২০; ইবনে মাজা, এঁ, নং ২৯৭০ । 

১৭৯৯ । মুসনাদ আহমাদ । 

১৮০০ । বুখারী, হজ্জ, বাব আল-‘আকীক; ইবনে মাজা, এ, নং ২৯৭৬; আহমাদ । 

১৮০২। বুখারী, হজ্জ, বাব ১২৫; মুসলিম, এঁ, বাব ৩৩, নং ১২৪৬; নাসাঈ, এঁ, বাব ১৮২, 
নং ২৯৯০ । 

১৮০৩ । নাসাঈ, হজ্জ, বাব ১৮২, নং ২৯৯১ । 

১৮০৪ । মুসলিম, হজ্জ, বাব ৩০, নং ১২৩৯; নাসাঈ, এ, বাব ৭৭, নং ২৮১৬ । 

১৮০৫ ৷ বুখারী, হজ্জ, বাব মান সাকাল-বুদন, নং ১০৪; মুসলিম, হজ্জ, বাব ২৪, নং ১২২৭; 
নাসাঈ, এঁ, বাব ৫০, নং ২৭৩৩ । 

১৮০৬ । বুখারী, হজ্জ, বাব ১২৫; মুসলিম, এ, নং ১২২৯; নাসাঈ, এ, বাব ৪০, নং ২৬৮৩; 
ইবনে মাজা, এ, নং ৩০৪৬ । 

১৮০৭ । মুসলিম, হজ্জ, নং ১২২৪; নাসাঈ, এঁ, বাব ৭৭, নং ২৮১২; ইবনে মাজা, এ, 
নং ২৯৮৫ । 

‘১৮০৮ । নাসাঈ, নং ২৮০৯; ইবনে মাজা, নং ২৯৮৪ । 

১৮০৯ । বুখারী, হজ্জ, বাব ১; মুসলিম, এ, নং ১৩৩৪; নাসাঈ, এ, বাব ৯, নং ২৬৩৬; ইবনে 
মাজা, নং ২৯০৯; তিরমিযী, নং ৯২৮ । 

১৮১০। তিরমিযী, হজ্জ, নং ৯৩০; নাসাঈ, এ, বাব ১০, নং ৩৬৩৮; ইবনে মাজা, এ, 
নং ৩৯০৬ । 

১৮১১ ইবনে মাজা, হজ্জ, বাবুল-হাজ্জি আনিল মায়্যিত, নং ২৯০৩ । 


www.pathagar.com 


(8১৪) 


১৮১২ । বুখারী, হজ্জ, বাব ২৫; মুসলিম, এ, বাব ৩, নং ১১৮৪; তিরমিযী, এ, নং ৮২৫; 
নাসাঈ, এ, বাব ৫৪, নং ২৭৪৮; ইবনে মাজা, এঁ, নং ২৯১৮ । 

১৮১৩ । ইবনে মাজা, হজ্জ, বাবুত-তালবিয়া, নং ২৯১৯ । 

১৮১৪ । তিরমিযী, হজ্জ, বাব রাফইস-সাওত,বিত-তালবিয়া, নং ৮২৯; নাসাঈ, এ, বাব ৫৫, নং 
২৭৫৪; ইবনে মাজা, নং ২৯২২ । 

১৮১৫ । বুখারী, হজ্জ, বাব ১০১; সুলুলিম, এঁ, বাব ৪৫, নং ১২৮০; নাসাঈ এঁ, বাব ২২৭, নং 
৩০৮১; ইবনে মাজা, এ, বাব ৬৯, নং ৩০৪০; তিরমিযী, এঁ, বাব ৭৮, নং ৯১৮ । 

১৮১৬ । মুসলিম (অনুরূপ), হজ্জ, বাব ৪৬, নং ১২৮৪ । 

১৮১৭ ৷ তিরমিযী, হজ্জ, বাব ৭৯, নং ৯১৯ । 

১৮১৮ । ইবনে মাজা, হজ্জ, বাব ২১, নং ২৯৩৩ । 

১৮২০-১৮২২ । বুখারী, হজ্জ, বাব ১৭; মুসলিম, এঁ, বাব ১, নং ১১৮০; নাসাঈ, এঁ, বাব ৪৪, 

২২৭১০; তিরমিযী, এঁ, বাব ২০, নং ৮৩৫ । 

১৮২৩-১৮২৪ । বুখারী, হজ্জ, বাব ২০; নাসাঈ, এঁ, বাব ৩৫, নং ২৬৭৭; মুসলিম, পঁ, বাব ১, 
নং ১১৭৭ (অনুরূপ) । 

১৮২৫-১৮২৬ । বুখারী, তিরমিযী, নং ৮৩৩; নাসাঈ, নং ২৬৮২। 

১৮২৮ । বুখারী, হজ্জ, বাব ২০; নাসাঈ (অনুরূপ. ও পূর্ণাঙ্গ), বাব ৩৪, নং ২৬৭৫ 

১৮২৯ । বুখারী, হজ্জ; মুসলিম, ঁ, বাব ১, নং ১১৭৮; ইবনে মাজা (অনুরূপ), নং ২৯৩১; 
নাসাঈ, এ, বাব ৩২, নং ২৬৭২; তিরমিযী, এ, বাব ১৯, নং ৮৩৪ । 

১৮৩২ । বুখারী (পূর্ণাঙ্গ), আস-সুলহি, হজ্জ, জিহাদ, মাগাযী; মুসলিম, জিহাদ, নং ১৮৭৩ । 

১৮৩৩ । ইবনে মাজা, হজ্জ, বাব ২৩, নং ২৯৩৫ । 

১৮৩৪ । মুসলিম, হজ্জ, বাব ২১৯, নং ৩০৬২; নাসাঈ, এঁ, বাব ৫১, নং ১২৯৮ । 

১৮৩৫ ৷ বুখারী, হজ্জ, তিব্ব; মুসলিম, হজ্জ, নং ১২০৩; তিরমিযী, নং ৮৩৯; নাসাঈ, বাব ৯২, 
নং ২৮৪৮; ইবনে মাজা, নং ৩০৮১; দারিমী, মুসনাদ আহমাদ । 

১৮৩৬ । বুখারী ও নাসাঈ । | 

১৮৩৭ । নাসাঈ, নং ২৮৫২; তিরমিযী, বুয়ু, বাব ৪৮, নং ১২৭৮ । 

১৮৩৮ । মুসলিম, হজ্জ, নং ১২০৪; তিরমিযী, এ, নং ৯৫২; নাসাঈ, এঁ, বাব ৪৫, নং ২৭১২ । 

১৮৪০ । বুখারী, হজ্জ, বাব ইগতিসাল লিল-মুহরিম; মুসলিম, এঁ, নং ১২০৫; নাসাঈ, এ, বাব 
২৭, নং ২৬৬৬; ইবনে মাজা, এ, নং ২৯৩৪; আহমাদ, ৫খ, পৃ. ৪১৮ ৷ 

১৮৪১ ৷ মুসলিম, নিকাহ, নং ১৪০৯; তিরমিযী, হজ্জ, নং ৮৪০; নাসাঈ, বাব ৯১, নং ২৮৪৫; 
ইবনে মাজা, নিকাহ, বাব ৪৫, নং ১৯৬৬ । 

১৮৪৩ । মুসলিম, নিকাহ, নং ১৪১১; তিরমিযী, হজ্জ, নং ৮৪৫; মুসনাদ আহমাদ, ৬খ, প, ৩৩৩ 
ও ৩৩৫ । 

১৮৪৪ । বুখারী, হজ্জ, মাগাযী, নিকাহ; মুসলিম, নিকাহ, নং ১৪১০; তিরমিধী, হজ্জ, নং ৮৪২; 
নাসাঈ, এঁ, বাব ৯০, নং ২৮৪৩-৪; ইবনে মাজা, এ, বাব ৪৫, নং ১৯৬৫ । 

১৮৪৬ মুসলিম, হজ্জ, নং ১১৯৯; নাসাঈ, এ, বাব ৮২, নং ২৮৩১; বুখারী, হজ্জ, বাব মা 
ইয়াকতুলুল-মুহরিম; মুসলিম, নং ১২০০। 


www.pathagar.com 


(8১৫) 


১৮৪৮ । তিরমিযী, হজ্জ, বাব মা ইয়াকতুলুল-মুহরিম, নং ৮৩৮; ইবনে মাজা, খঁ, বাব এঁ, 
নং ৩০৮৯ । 

১৮৪৯ । মুসনাদ আহমাদ (বিস্তারিত), নং ৭৮৩-৪, ৮১৪ । 

১৮৫০ ৷ মুসলিম, হজ্জ, নং ১১৯৫;.নাসাঈ, এঁ, বাব ৭৯, নং ২৮২৩ । 

১৮৫১ । তিরমিযী, হজ্জ, নং ৮৪৬; নাসাঈ, এ, বাব ৮১, নং ২৮৩০ 

১৮৫২ । বুখারী, হজ্জ, হিবা, জিহাদ, মাগাযী, আতইযমা, যাবাইহ; মুসলিম, হজ্জ, নং ১১৯৬; 
মুওয়াত্তা ইমাম মালেক, সায়দ্য তিরমিযী, হজ্জ, নং ৮৪৭; নাসাঈ, এঁ, বাব ৭৮, নং 
২৮১৮; ইবনে মাজা, এঁ, নং ৩০৯৩ । 

১৮৫৬ ৷ বুখারী, হজ্জ, মাগাযী, তাফসীর, তিব্ব, আয়মান; মুসলিম, হজ্জ, নং -১২০১; মুওয়াত্তা 
মালেক, এঁ; তিরমিযী, এঁ, নং ৯৫৩; নাসাঈ, এঁ, বাব ৯৬, নং ২৮৫৪; ইবনে মাজা, 
এঁ, নং ৩০৭৯ । 

১৮৬২-১৮৬৩ । তিরমিযী, হজ্জ, নং ৯৪০; নাসাঈ, এঁ, নং ২৮৬৩; ইবনে মাজা, এঁ, বাব ৮৫, 
নং ৩০৭৭ । 

১৮৬৫ বুখারী, হজ্জ; মুসলিম, এ, নং ১২৫৯; মুওয়াত্তা, এ; নাসাঈ, এঁ, নং ২৮৬৫ । 

১৮৬৬ । বুখারী, মুসলিম, নাসাঈ, ইবনে মাজ্জা, নং ২৯৪০ । 

১৮৬৭ । বুখারী, হজ্জ; মুসলিম, এঁ, নং ১২৫৭ । 

১৮৬৮ । বুখারী, হজ্জ, মাগাযী; মুসলিম, হজ্জ, নং ১২৫৮; তিরমিযী, এঁ, ৮৫৩; নাসাঈ । 

১৮৭০ । তিরমিযী, হজ্জ, নং ৮৫৫; নাসাঈ, এঁ, বাব ১২২, নং ২৮৯৮ (অনুরূপ) । 

১৮৭১-১৮৭২ । মুসলিম (অনুরূপ), ফাতহি মাক্কা, নং ১৭৮০, জিহাদ । 

১৮৭৩ ৷ বুখাগ্নী, হজ্জ; মুসলিম, এ; নং ১২৭০; মুওয়াত্তা মালেক, এঁ; তিরমিযী, এঁ, নং ৮৬০; 
নাসাঈ, এঁ, বাব ১৪৭, নং ২৯৪০; ইবনে মাজা, এ, নং ২৯৪৩; দারিমী, এ; মুসনাদ 
আহমাদ, ১৭, পৃ. ২১, ২৬, ৩৪, ৩৫, ৩৯, ৪৬, ৫১, ৫৩-৪ । 

১৮৭৪ । বুখারী, হজ্জ; মুসলিম, এ, বার ১৫৬, নং ২৯৫২; ইবনে মাজা, নং ২৯৪৬ । 

১৮৭৫ । বুখারী, হজ্জ, ফাদলি মাক্কা, মুসলিম, এ, নং ১৩৩৩ । 

১৮৭৬ । নাসাঈ, হজ্জ, বাব ১৫৫, নং ২৯৫০ । 

১৮৭৭। বুখারী, হজ্জ, তালাক; মুসলিম, এ, নং ১২৭২; নাসাঈ, এ, নং ২৯৫৭; তিরমিযী, 
খঁ, নং ৮৬৫; ইবনে মাজা, ওঁ, নং ২৯৪৮; মুসনাদ আহমাদ, ১খ, পৃ. ২১৪, ২৩৭, 
২৪৮, ৩০৪ । 

১৮৭৮ । ইবনে মাজা, হজ্জ, নং ২৯৪৭ । 

১৮৭৯ । মুসলিম, হজ্জ, নং ১২৬৫ ও ১২৭৫; ইবনে মাজা, এ, নং ২৯৪৯ । 

১৮৮০ । মুসলিম, হজ্জ, নং ১২৭৩; নাসাঈ, এঁ, নং ২৯৭৮ ৷ 

১৮৮২ । বুখারী, হজ্জ, মাসাজিদ, তাফসীর সূরা আত-তূর; মুসলিম, হজ্জ নং ১২৭৬; নাসাঈ, এ, 
২৯২৯; ইবনে মাজা, এঁ, নং ২৯৬১; মুওয়াত্তা মালেক, হজ্জ । 

১২৮৩ ৷ তিরমিযী, হজ্জ, নং ৮৫৯; ইবনে মাজা, এ, নং ২৯৬৪ । 

১৮৬৫ । মুসলিম (অনুরূপ), নং ১২৬৪; মুসনাদ আহমাদ, নং ২৭০৭, ২৮৪৩ । 

"১৮৮৬ । বুখারী, হজ্জ, মাগাযী; মুসলিম, হজ্জ, নং ১২৬৬; তিরমিযী, এঁ নং ৮৬৩; নাসাঈ, এ, 
বাব ১৫৪, নং ২৯৪৮; আহমাদ, ১খ, পৃ. ২৯০, ৩০৬, ৩৭৩ । 


www.pathagar.com 


(8১৬) 


১৮৮৭ । ইবনে মাজা, হজ্জ, নং ২৯৫২ । 

১৮৮৮ । তিরমিযী, হজ্জ, বাব কায়ফা ইয়ারমিল জিমার, নং ৯০২ । 

১৮৯০ । ইবনে মাজা, হজ্জ, বাব আর-রামাল হাওলাল-বাইত, নং ২৯৫৩ । 

১৮৯১ । মুসলিম, নং ১২৬২; নাসাঈ, হজ্জ, নং ২৯৪৬; ইবনে মাজা, এঁ, নং ২৯৫০; মুসলিম 
(জাবির), নং ১২১৮; তিরমিযী (এ), নং ৮৫৬; নাসাঈ (এর), নং ২৯৪৭, ইবনে মাজা, 
এ নং ২৯৫১ । 

১৮৯৩ ৷ বুখারী, হজ্জ, বাব ইসতিলামির-রুকনিল আসওয়াদ; মুসলিম, এ, নং ১২৬২; মুওয়াত্তা 
(মালেক), এঁ, বাব রামল ফিত-তাওয়াফ; নাসাঈ, এ, নং ২৯৪২; মুসনাদ আহমাদ, 
২খ, পৃ. ৩০; দারিমী, হজ্জ, ১খ, পৃ. ৪২। | 

১৮৯৪ ৷ তিরমিযী, হজ্জ, নং ৮৬৮; ইবনে মাজা, ইকামাতুস সালাত, নং ১২৫৪; দারিমী, 
মানাসিক, ১খ, পৃ. ৭৯; নাসাঈ, মাওয়াকীত, নং ৫৮৬; হজ্জ, নং ২৯২৭ । 

১৮৯৫ । মুসলিম, হজ্জ, নং ১২১৫; নাসাঈ, এ, নং ২৯৮৯; ইবনে মাজা (ইবনে উমার, জাবের ও 
ইবনে আব্বাস), নং ২৯৭২ । 

১৮৯৭ । মুসলিম (অনুরূপ), হজ্জ, বাব ১৭, নং ১৩৩০ । 

১৮৯৯ । ইবনে মাজা, হজ্জ, নং ২৯৬২ । 

১৯০০ । নাসাঈ, হজ্জ, বাব ১৩৩, নং ২৯২১ । 

১৯০১ । বুখারী, হজ্জ, তাফসীর সূরা আল-বাকারা, সূরা আন-নাজম; মুসলিম, হজ্জ, নং ১২৭৭; 
মুওয়াত্তা (মালেক), হজ্জ, বাব জামিইস-সাঈ; তিরমিযী, তাফসীর, নং ২৯৬৯; নাসাঈ, 
হজ্জ, বাব ১৬৭, নং ২৯৭১; ইবনে মাজা, হজ্জ, নং ২৯৮৬ । 

১৯০২-১৯০৩ । বুখারী, হজ্জ, মাগাযী; মুসলিম, হজ্জ, নং ১৩৩২ ।' 

১৯০৪ । তিরমিযী, হজ্জ, নং ৮৬৪; নাসাঈ, এওঁ, বাব ১৭৩, নং ২৯৭৯; ইবনে মাজা, এ, 
নং ২৯৭৭। 

১৯০৫ । মুসলিম, হজ্জ, বাব হাজ্জাতিন-নাবিয়্যি (স), নং ১২১৮; নাসাঈ, ওঁ (সংক্ষেপে), বাব 
৪৬, নং ২৭১৩; ইবনে মাজা, মানাসিক, বাব হাজ্জাতিন-নাবিয়্যি (স), নং ৩০৭৪ । 

১৯০৭-১৯০৮-১৯০৯। ১৯০৫ নং হাদীসের বরাত দ্র. । 

১৯১০ । বুখারী, তাফসীর সূরা আল-বাকারা, হজ্জ, বাবুল-উকূুফ আল-আরাফাহ, মুসলিম, হজ্জ, 
বাব উকূফ, নং ১২১৯; তিরমিযী, হজ্জ, নং ৮৮৪; নাসাঈ, এঁ, বাব ২০১, নং ৩০১৫ । 

১৯১১ । তিরমিযী, হজ্জ, বাব খুরুজ ইলা মিনা..., নং ৮৮০ । 

১৯১২ । বুখারী, হজ্জ; মুসলিম, এ, নং ১৩০৯; তিরমিযী, এ, নং ৯৬৪; নাসাঈ, এ, বাব ১৮৯, 
নং ৩০০০ । 

১৯১৪ । ইবনে মাজা, হজ্জ, বাব আল-মানযিল বিআরাফাহ, নং ৩০০৯ । 

১৯১৬ । নাসাঈ, হজ্জ, বাবুল-খুতবাতি ইয়াওমি আরাফাহ, নং ৩০১১। 

১৯১৯ । তিরমিযী, হজ্জ, নং ৮৮৩; নাসাঈ, এ, বাব ২০১, নং ৩০১৭; ইবনে মাজা, এ, 
নং ৩০১১ । 

১৯২০ । বুখারী; মুসলিম, নং ১২৮২; নাসাঈ, নং ৩০২২; দারিমী, ৩খ, পৃ. ৬০; মুসনাদ 
আহমাদ, ১খ, পৃ. ২১১। 


www.pathagar.com 


(8১৭) 


১৯২১ । বুখারী, উযু, হজ্জ; মুসলিম, হজ্জ, নং ১২৮০; মুওয়াত্তা (মালেক), এঁ; নাসাঈ, এ, নং 
৩০২৮; মাওয়াকীত, নং ৬১০; ইবনে মাজা, হজ্জ, নং ৩০১৯ । 

১৯২২ । তিরমিযী (অনুরূপ ও বিস্তারিত), বাব আল-আরাফাহ কুপ্পিহা মাওকাফ, নং ৮৮৫ । 
১৮২৩ ৷ বুখারী, হজ্জ, জিহাদ, মাগাধী, বাব হাজ্জাতিল বিদা; মুসলিম, হজ্জ; মং ১২৮৬; 
মুওয়াত্তা (মালেক), এ; নাসাঈ, এ, নং ৩০২৬; ইবনে মাজা, এঁ, নং ৩০১৭। 

১৯২৫ । বুখারী, উযু, হজ্জ; মুসলিম, হজ্জ, নং ১২৮০; নাসাঈ, নং ৬১০ ও ৩০২৮ । 

১৯২৬ । বুখারী, হজ্জ; মুসলিম, সালাত, নং ৭০৩; হজ্জ নং ১২৮৬; নাসাঈ, হজ্জ, নং ৩০৩৩ । 

১৯২৯ । তিরমিযী, হজ্জ, বাবুল-জুম্‌ই বাইনাল-মাগরিব ওয়াল-ইশা বিল-মুযুদালিফা, নং ৮৮৭ । 

১৯৩১ । মুসলিম, হজ্জ, নং ১২৮৮; তিরমিযী, নং ৮৮৭; নাসাঈ, হজ্জ, নং ৩০৩৩ । 

১৯৩৪ ৷ বুখারী, হজ্জ, বাব ৯৯; মুসলিম, এ, নং ১২৮৯; নাসাঈ, এঁ, নং ৩০৩০ । 

১৯৩৫ ৷ তিরমিযী, হজ্জ (বিস্তারিত), নং ৮৮৫; ইবনে মাজা, মানাসিক, নং ৩০১০ । 

১৯৩৬ । ১৯০৭ নং হাদীসের বরাত দ্র. । 

১৯৩৭ । মুসনাদ আহমাদ, নং ১৪৫৫; মুসলিম, নং ১২১৮; ইবনে মাজা, নং ৩০৪৮ । 

১৯৩৮ । বুখারী, হজ্জ, ফাদাইল আসহাবিন-নাবিয়্য (স); তিরমিযী, হজ্জ, নং ৮৯৬; নাসাঈ, এ, 
নং ৩০৫০; ইবনে মাজা, এ, নং ৩০২২; দারিমী, এ, ২খ, পৃ. ৬০; মুসনাদ আহমাদ, 
১খ, পৃ. ১৪, ২৯, ৩৯, 8২, ৫০, ৫২। 

১৯৩৯ । বুখারী, হজ্জ; মুসলিম, এ, নং ১২৯৩; তিরমিযী, এ, নং ৮৯২-৮৯৩; নাসাঈ, এঁ, নং 
৩০৩৫; ইবনে মাজা, এ, নং ৩০২৫ । 

১৯৪০ ৷ নাসাঈ, হজ্জ, বাব ২২১, নং ৩০৬৬; ইবনে মাজা, এঁ, নং ৩০২৫; তিরমিযী, নং ৮৯২। 

১৯৪১ । নাসাঈ, হজ্জ, নং ৩০৬৭; ইবনে মাজা । 

১৯৪২ । নাসাঈ, হজ্জ, নং ৩০৬৮; ইবনে মাজা, নং ৩০২৭ । 

১৯৪৩ । নাসাঈ, হজ্জ, নং ৩০৫৩; বুখারী, এ; মুসলিম, এ, নং ১২৯১ (অনুরূপ ও পূর্ণাঙ্গ); 
মুওয়াত্তা (মালেক), এঁ 

১৯৪৪ । নাসাঈ, হজ্জ, নং ৩০৫৫ (সংক্ষিপ্ত), ৩০২৪; তিরমিযী, এঁ, নং ৮৮৬; ইবনে মাজা, এ, 
নং ৩০২৩ । 

১৯৪৫ ইবনে মাজা, হজ্জ, বাব ৭৬, নং ৩০৫৮; বুখারী, তাঁলীকান। 

১৯৪৬ ৷ বুখারী, মাগাযী, হজ্জ, আদাব, ছুদূদ, দিয়াত; মুসলিম, ঈমান, নং ৬৬ । 

১৯৪৭ । নাসাঈ আদাহী; বুখারী, মুসলিম, ইবনে মাজা (সংক্ষেপে ও বিস্তারিত) । 

১৯৪৮ বুখারী, তাওহীদ, বাব ২৪, মাগাযী, বাব ৭৭; তাফসীর সূরা আত-তাওবা 
বাদউল খালক, নং ২; মুসলিম, কাসামা, নং ২৯; মুসনাদ আহমাদ, ৫খ, পৃ. ৩৭; 
ইবনে মাজা, সুন্নাহ । 

১৯৪৯ । তিরমিযী, হজ্জ, নং ৮৮৯; নাসাঈ, এ, বাব ২১০, নং ৩০৪৭; ইবনে মাজা, এ, নং 
৩০১৫; দারিমী, এঁ, ২খ, পৃ. ৫৯। 

১৯৫০ । তিরমিযী, হজ্জ, নং ৮৯১; নাসাঈ, এ, বাব ২১০, নং ৩০৪৩; ইবনে মাজা, এঁ, নং 
৩০১৬; দারিমী, এ, ২খ, পৃ. ৫৯; মুসনাদ আহমাদ, ৪খথ, পৃ. ২৬১-২৬২ । ' 

১৯৫৭ । নাসাঈ, হজ্জ, বাব ১৮৮, নং ২৯৯৯ । 


www.pathagar.com 


(8১৮) 


১৯৫৮ । বুখারী, হজ্জ, মুসলিম, এঁ, নং ১৩১৫ । 

১৯৫৯ । বুখারী, হজ্জ, বাব ৮৩; মুসলিম, সালাত, নং ৬৯৪; নাসাঈ, তাকসীর সালাত, বাব 
৩, নং ১৪৫০ । 

১৯৬৫ । বুখারী, তাকসীরুস-সালাত; মুসলিম, সালাতুল মুসাফিরীন, নং ৬৯৬; তিরমিযী, হজ্জ, 
নং ৮৮২; নাসাঈ, তাকসীর সালাত, বাব ৩, নং ১৪৪৬ । 

১৯৬৬ । ইবনে মাজা, মানাসিক (অনুরূপ), নং ৩০৩১ । 

১৯৭০ । মুসলিম, হজ্জ, নং ১২৯৭; নাসাঈ, এ, নং ৩০৬৪ । 

১৯৭১ । মুসলিম, হজ্জ, নং ১২৯৯; তিরমিযী, এ, নং ৮৯৪; নাসাঈ, এঁ, বাব ২২১, নং ৩০৬৫; 
ইবনে মাজা, এঁ, বাব ৭৫, নং ৩০৫৩ । 

১৯৭২ । বুখারী, হজ্জ, বাব রামৃইল-জিমার । 

১৯৭৪ । বুখারী, হজ্জ; মুসলিম, হজ্জ, নং ১২৯৬; তিরমিযী, এ, নং ৯০১; নাসাঈ, এ, বাব ২২৫, 
নং ৩০৭২। 

১৯৭৫ ৷ তিরমিযী, হজ্জ, নং ৯০৪; নাসাঈ, এ, নং ৩০৭১; ইবনে মাজা, মানাসিক, নং ৩০৩৬, 
৩০৩৭; মুওয়াত্তা (মালেক), হজ্জ । 

১৯৭৬ । তিরমিযী, হজ্জ, নং ৯৫৫। 

১৯৭৭ । নাসাঈ, হজ্জ, নং ৩০৮০, বাব আদাদিল হাসা আল্লাতী ইউরমা বিহাল-জিমার । 

১৯৭৯ । বুখারী, হজ্জ; মুসলিম, এ, নং ১৩০৪; তিরমিযী, এ, নং ৯১৩ । 

১৯৮০ । বুখারী, হজ্জ; মুসলিম, এ, নং ১৩০৪; তিরমিযী, এ, নং ৯১৩ । 

১৯৮১ ৷ বুখারী, উযু; মুসলিম, হজ্জ, নং ১৩০৫; তিরমিযী, এঁ, নং ৯১২ । 

১৯৮৩ । বুখারী, হজ্জ, বাব ১২৪; মুসলিম, এঁ, নং ১৩০৭ (অনুরূপ); নাসাঈ, এ, বাব ২২৩, নং 
৩০৬৯; ইবনে মাজা, এঁ, নং ৩০৫০ । 

১৯৮৬ । বুখারী, উমরা, বাব মান ইতামারা কাবলাল-হাজ্জ। 

১৯৮৭ । বুখারী ও মুসলিম (আংশিক) । 

১৯৮৮ ৷ নাসাঈ, তিরমিযী, হজ্জ, বাব ফী উমরাতি রামাদান, নং ৯৩৯ (সংক্ষিও্ড); ইবনে মাজা 
(সংক্ষিপ্ত), নং ২৯৯৩ । 

১৯৯০ । নাসাঈ (অনুরূপ, সংক্ষেপে); ইবনে মাজা, হজ্জ, নং ২৯৯৩ (সংক্ষেপে) । Sl 

১৯৯২ । বুখারী, হজ্জ, বাব কাম ইতামারা রাসুলুল্লাহ (স); মুসলিম, হজ্জ, নং ১২৫৫; তিরমিযী, 

* এ, নং ৯৩৬ ও ৯৩৭ । 

১৯৯৩ । তিরমিযী, হজ্জ, নং ৮১৬; ইবনে মাজা, এঁ, নং ৩০০৩ । 

১৯৯৪ । বুখারী, হজ্জ, জিহাদ, মাগাযী; মুসলিম, হজ্জ, নং ১২৫৩; তিরমিযী, এ, নং ৮১৫ । 

১৯৯৫। বুখারী, উমরা, বাব উমরাতিত-তানঈম; তিরমিযী, হজ্জ, বাব এঁ, নং ৯৩৪; ইবনে 
মাজা, হজ্জ, বাব এ, নং ২৯৯৯; নাসাঈ । { 

১৯৯৬ । তিরমিযী, হজ্জ, নং ৯৩৫; নাসাঈ, এ, বাব ১০৪, নং ২৮৬৬ ও ২৮৬৭। 

১৯৯৭ । বুখারী, মাগাযী (আল-বারাআ); মুসলিম, জিহাদ (আল-বারাআ), নং ১৭৮৩ । 

১৯৯৮ । বুখারী, মুসলিম ও নাসাঈ (সংক্ষেপে) । 

২০০০ । তিরমিযী, নাসাঈ, ইবনে মাজা, মুসনাদ আহমাদ, নং ২৬১১ ও ২৬১২ । 


www.pathagar.com 


(8১৯) 


২০০১ ৷ নাসাঈ, হজ্জ; ইবনে মাজা, এঁ, নং ৩০৬০ । 

২০০২ । মুসলিম, হজ্জ, নং ১৩২৭; ইবনে মাজা, এ, বাব তাওয়াফিল-বিদা; নং ৩০৭০ । 

২০০৩ ৷ বুখারী, হজ্জ, হায়েয, মাগাযী; মুসলিম, হজ্জ, নং ১২১১; মুওয়াত্তা (মালেক), এ; 
তিরমিযী, এ, নং ৯৪৩; নাসাঈ, হায়েয, নং ৩৯১; ইবনে মাজা, মানাসিক, নং ৩০১২; 
মুসনাদ আহমাদ, ৬খ, পৃ. ৩৮ (আরো বনু স্থানে) । 

২০০৪ । তিরমিযী, হজ্জ, নং ৯৪৬ । 

২০০৭ ৷ নাসাঈ ও বুখারীর তারীখুল কাবীর । 

২০০৮ । বুখারী, হজ্জ; মুসলিম, এ, নং ১৩১১; তিরমিযী, এঁ, নং ৯২৩; ইবনে মাজা, এঁ, 
নং ৩০৬৭ । 

২০০৯ । মুসলিম, হজ্জ, বাব ইসতিহ্বাবিন-নুষযূল বিল-মুহাসসাব, নং ১৩১৩ । 

২০১০ । বুখারী, হজ্জ, বাব 8৪৫, জিহাদ, বাব ১৮০; মানাকিব আল-আনসার, বাব ৩৯, মাগাযী, 
বাব ৪৮; তাওহীদ, বাব ৩১; ইবনে মাজা, হজ্জ বাব ২৬; মুসনাদ.আহমাদ, ২খ, পৃ. 
২৩৭ (অন্যান্য স্থানেও) 

২০১১ বুখারী, হজ্জ, বাব 88; মুসলিম, এঁ, নং ১৩১৪; নাসাঈ (বিস্তারিত) । 

২০১২ । বুখারী, হজ্জ; মুসলিম, এ (অনুরূপ), নং ১২৭৫ । 

২০১৩ ৷ পূর্বোক্ত বরাত । 

২০১৪ । বুখারী, হজ্জ; মুসলিম, এ, নং ১৩০৬; মুওয়াত্তা (মালেক), এ; তিরমিধী, খর নং ৯১৬; 
ইবনে মাজা, এঁ, নং ৩০৫১ । 

২০১৬ ইবনে মাজা, হজ্জ, নং ২৯৫৮; নাসাঈ, হজ্জ, বাব ১৬১, নং ২৯৫৮ । 

২০১৭ । বুখারী, জানাইয, বাব ৭৬, ইলম, বাব ৩৯, সায়দ, বাব ৯; বুয়ু; বাব ২৮; লুকতা, বাব 
৭, জিয্য়া, বাব ২২; মাগাযী, বাব ৫৩, দিয়াত, বাব ৮; মুসলিম, হজ্জ, নং ১৩৫৫; 
নাসাঈ, এঁ (ইবনে আব্বাস), নং ২৮৭৭; সায়দ, নং ২৮৯৫; ইবনে মাজা, নং ৩১০৯ । 

২০১৮ বুখারী, মুসলিম, হজ্জ, নং ১৩৫৩ । 

২০১৯ । তিরমিযী, হজ্জ, নং ৮৮১; ইবনে মাজা, নং ৩০০৬ । 

২০২০ । বুখারী, তারীখুল কাবীর | 

২০২১ । মুসলিম, হজ্জ, নং ১৩১৬; মুসনাদ আহমাদ, নং ২৯৪৬, ৩১১৪, ৩৪৯৫ । 

২০২২ । বুখারী, উমরা; মুসলিম, নং ১৩৫২; তিরমিযী, নং ৯৪৯; নাসাঈ, নং ১৪৫৫; ইবনে 
মাজ্জা, নং ১০৭৩ । 

২০২৩-২০২৫ । বুখারী, হজ্জ, মাসাজিদ, সুতরাতুল মুসান্তরী, তাতাব্ব'; জিহাদ, মাগাযী; মুসলিম, 
হজ্জ, নং ১৩২৯; মুওয়াত্তা (মালেক), হজ্জ; তিরমিযী, এ, নং ৮৭৪; নাসাঈ, 
মাসাজিদ, কিবলা, হজ্জ, বাব দুখুলিল বায়ত, নং ২৯০৮ । 

২০২৭ । বুখারী, হজ্জ, মাগাযী, আহ্বিয়া । 

২০২৮ । তিরমিযী, হজ্জ, নং ৮৭৬; নাসাঈ, হজ্জ, নং ২৯১৫ । 

২০২৯ । তিরমিযী, হজ্জ, নং ৮৭৩; ইবনে মাজা, এঁ, নং ৩০৬৩ । 

২০৩১ । বুখারী ও নাসাঈ (অনুরূপ) । 


www.pathagar.com 


(8২০) 


২০৩২ । মুসনাদ আহমাদ, নং ১৪১৬ । 

২০৩৩ । বুখারী, জুমুআ; মুসলিম, হজ্জ, নং ১৩৯৭; ইবনে মাজা, ইকামাতুস-সালাত, নং ১৪০৯; 
নাসাঈ, মাসাজিদ, নং ৭০১। বুখারী, মুসলিম, তিরমিযী, ইবনে মাজা ও মুসনাদ 
আহমাদে আৰু সাঈদ (রা) থেকেও বর্ণিত । 

২০৩৪ । বুখারী, ফাদাইলুল মাদীনা, বাব ১; জিয্য়া, বাব ১০; ফারাইদ, বার ২১; ই'তিসাম, বাব 
৫; মুসলিম, হজ্জ, নং ১৩৭০; তিরমিযী, আবওয়াবুল ওয়ালা ওয়াল-হিবা, নং ২১২৮; 
মুসনাদ আহমাদ, ১খ, পৃ. ১২৬ ও ১৫১, ২খ, পৃ. ৩৯৮ । 

২০৩৫ ৷ মুসনাদ আহমাদ, নং ১০৩৭ । 

২০৩৭ । এঁ, নং ১৪২০ । 

২০৪০ । বুখারী, ফাদলুস-সালাত ফী মাসজিদ মাক্কা ওয়াল-মাদীনা; মুসলিম, হজ্জ, নং ১৩৯৯; 
নাসাঈ, মাসাজিদ, নং ৬৯৯ । 

২০৪৩ । মুসনাদ আহমাদ, নং ১৩৮৭ । 

২০৪৪ । বুখারী, হজ্জ, মুসলিম, এঁ, নং ১২৭৫; নাসাঈ, এ, নং ২৬৬২ । 

২০৪৬ । বুখারী, সাওম, নিকাহ; মুসলিম, নিকাহ, নং ১৪০০; নাসাঈ, নিকাহ, বাবুল হিসসি 
আলান-নিকাহ; তিরমিযী, এ, নং ১০৮১; ইবনে মাজা, এঁ, নং ১৮৪৫; মুসনাদ 
আহমাদ, নং ৩৫৯২, ৪০২৩ ও 8৪১১২ । 

২০৪৭ । বুখারী, নিকাহ, বাবুল-ইকফা বিদ-দীন; মুসলিম, রিদা, নং ১৪৬৬; নাসাঈ, নিকাহ 
(জাবের); ইবনে মাজা, এ, নং ১৮৫৮ । 

২০৪৮ । বুখারী, নিকাহ; মুসলিম, এঁ, বাব ৫৫; তিরমিযী, এ, নং ১১০০; নাসাঈ, এঁ, বাব 
নিকাহিল-আবকার; ইবনে মাজা, এ, নং ১৮৬০ । 

২০৪৯ ৷ নাসাঈ, নিকাহ, বাব তাযবীজিয-যানিয়া। 

২০৫০ । নাসাঈ, নিকাহ, বাব কারাহিয়াতি তাযবীজিল আকীম । 

২০৫১ । নাসাঈ, নিকাহ, বাব তাযবীযিয-যানিয়া; তিরমিযী, সূরা নূর, নং ৩১৭৬ । 

২০৫৩ । বুখারী, নিকাহ; নাসাঈ, এ (সংক্ষেপ ও বিস্তারিত) 

২০৫৪ । মুসলিম, নিকাহ, নং ১৩৬৫; তিরমিযী, এ, নং ১১১৫; বুখারী, নিকাহ; নাসাঈ, এ। 

২০৫৫ । তিরমিযী, নং ১১৪৭; নাসাঈ, নিকাহ (সমার্থক); বুখারী, ফারদুল খুমুস; মুসলিম, রিদা, 
নং ১৪৪৪; নাসাঈ; ইবনে মাজা, নিকাহ, নং ১৯৩৭ । 

২০৫৬ বুখারী, নিকাহ; মুসলিম, রিদা; নং ১৪৪৯; নাসাঈ, নিকাহ, বাব তাহরীমিল জুম্ই 
বাইনাল-উখতায়ন; ইবনে মাজা, এ, নং ১৯৩৯ । 

২০৫৮ । বুখারী, নিকাহ, লা রিদা বা‘দাল হাওল; মুসলিম, রিদা, নং ১৪৫৫; নাসাঈ, নিকাহ । 

২০৬০ । মুসনাদ আহমাদ, নং 8১১৪ । 

২০৬১ ৷ বুখারী, নিকাহ; মুসলিম, রিদা, নং ১৪৫৩; নাসাঈ, নিকাহ; ইবনে মাজা, নিকাহ, 
নং ১৯৪৩ ৷ 

২০৬২ । মুসলিম, রিদা, নং ১৪৫২; তিরমিযী, এ, নং ১১৫০; নাসাঈ, নিকাহ; ইবনে মাজা, নং 
১৯৪২ । 

২০৬৩ ৷ মুসলিম, রিদা, নং ১৪৫০; তিরমিযী, এ, নং ১১৫০; নাসাঈ, নিকাহ; ইবনে মাজা, এ, 
নং ১৯৪১ । 


www.pathagar.com 


(৪২১) 


২০৬৪ । নাসাঈ, নিকাহ, বাব হাককির-রিদা; তিরমিযী, রিদা, নং ১১৫৩ । 

২০৬৫ । বুখারী, নিকাহ (তা‘লীকান); নাসাঈ, এ, বাব তাহরীমিল-জুমই বাইনাল মারআতি ওয়া 
খালাতিহা; তিরমিযী, এ, নং ১১২৬ । 

২০৬৬ ৷ বুখারী, নিকাহ; মুসলিম, এ, নং ১৪০৮; নাসাঈ, এঁ । 

২০৬৭ । মুসনাদ আহমাদ, নং ১৮৭৮ ও ৩৫৩০; তিরমিযী, নিকাহ, নং ১১২৫ 

২০৬৮ । বুখারী, তাফসীর সূরা নিসা; মুসলিম, তাফসীর, নং ৩০১৮; নাসাঈ, নিকাহ, 
বাবুল-কিসতি ফিল-আসদিকাতি ৷ 

২০৬৯ । বুখারী, নিকাহ; মুসলিম, ফাদাইলুস-সাহাবা, বাব ফাদাইল ফাতিমা (রা), নং ২৪৪৯; 
ইবনে মাজা, নিকাহ, বাবুল গায়রাতি, নং ১৯৯৯ । 

২০৭০ । পূর্বোক্ত বরাত I 


২০৭১ বুখারী, নিকাহ, আল-খামীস, আল-জুমুআ; মুসলিম, ফাদাইলুস সাহাবা, নং ২৪৪৯; 
তিরমিযী, মানাকিব, নং ৩৮৬৬; ইবনে মাজা, নিকাহ, নং ১৯৯৮ । 


২০৭২ । মুসলিম, নিকাহ, নং ১৪০৬; নাসাঈ, এঁ, বাব তাহরীমিল-মুতআ, ইবনে মাজা, এঁ, নং 
১৯৬২; মুসনাদ আহমাদ, নং ১৫৪০২ (অনুরূপ ও পূর্ণাঙ্গ) । 

২০৭৩ । মুসনাদ আহমাদ, নং ১৫৪০১ । 

২০৭৪ । বুখারী, নিকাহ; তিরমিযী, এঁ, নং ১১২৪; ইবনে মাজা, এঁ, নং ১৮৮৩; নাসাঈ, এ, 
বাব শিগার । 

২০৭৬ ৷ তিরমিযী, নিকাহ, নং ১১১৯; ইবনে মাজা, এঁ, নং ১৯৩৫; নাসাঈ, তালাক, বাব 
ইহ্‌লালিল-মুতাল্লাকাতি ছালাছান; মুসনাদ আহমাদ, নং ৪২৮৩, ৪২৮৪, ৪৩০৮ ও 
880৩ । 

২০৭৭ । পূর্বোক্ত বরাত । 

২০৭৮ । তিরমিযী, নিকাহ, নং ১১১১ । 

২০৮০ । বুখারী, নিকাহ; মুসলিম, এ, নং ১৪০৮ (বিস্তারিত); তিরমিযী, এ, নং ১১৩৪; নাসাঈ, 
এঁ; ইবনে মাজা, এঁ, নং ১৮৬৭ । 

২০৮১ । মুসলিম, বুয়ু, নং ১৪১২; ইবনে মাজা, নিকাহ, নং ১৮৬৮ । 

২০৮২ । মুসলিম, নিকাহ, বাব নাদাবিন নাজর ইলা ওয়াজহিল মারআতি ... । 

২০৮৩ । ইবনে মাজা, নিকাহ, নং ১৮৭৯; তিরমিযী, এ, নং ১১০২। 

২০৮৫ ৷ ইবনে মাজা, নিকাহ, নং ১৮৮১; তিরমিযী, এ, নং ১১০১। 

২০৮৩৬ ৷ নাসাঈ, নিকাহ, বাব আল-কিসতি ফিল-আসদিকাতি । 

২০৮৭ । বুখারী, নিকাহ, তালাক, তাফসীর সূরা আল-বাকারা, বাব ৪০; তিরমিযী, তাফসীর সূরা 
আল-বাকারা, নং ২৯৮৫; নাসাঈ । 

২০৮৮ । তিরমিযী, নিকাহ, নং ১১১০; নাসাঈ, বুয়ু, বাব আর-রাজুল ইয়াবীউল-বায়আতা... । 

২০৯০ । বুখারী, তাফসীর সূরা আন-নিসা; ইকরাহ, বাব মিনাল-ইকরাহ । 

২০৯২ ৷ বুখারী, নিকাহ; মুসলিম, এ, নং ১৪১৯; তিরমিযী, ওঁ, নং ১১০৭; ইবনে মাজা, এঁ, নং 
১৮৭১; নাসাঈ । 

২০৯৩ ৷ তিরমিযী, নিকাহ, নং ১১০৯; নাসাঈ, এ, বাব ইসতি'মারিস-ছায়্যিব ফী নাফসিহা। 


www.pathagar.com 


(8২২) 


২০৯৪ । বুখারী, নিকাহ (সমার্থক); মুসলিম, এ, নং ১৪১৯; নাসাঈ, এ, বাব এ । ' 

২০৯৬ । ইবনে মাজা, নিকাহ, নং ১৮৭৫; মুসনাদ আহমাদ, নং ২৪৬৯ । 

২০৯৮ ৷ মুসলিম, নিকাহ, নং ৪১২১; ইবনে মাজা, ওঁ, নং ১৮৭০; তিরমিযী, এ, নং ১১০৮; 
নাসাঈ, এঁ, বাব ইসতি'যানিল বিকরি। 

২০৯৯ । মুসলিম, নাসাঈ । 

২১০০ । নাসাঈ, নিকাহ, বাব ইসতি'যানিল-বিকর । 

২১০১ । বুখারী, নিকাহ; নাসাঈ, এ, বাবুস-ছায়্যিব ইউযাব্বিজুহা আবূহা ওয়াহিয়া কারিহাহ; 
ইবনে মাজা, এঁ, নং ১৮৭৩ । 


২১০৫ ৷ মুসলিম, নিকাহ, নং ১৪২৬; নাসাঈ, এঁ, বাবুল কিসতি ফিস সিদাকাত; ইবনে মাজা; 
এঁ, নং ১৮৮৬ । 


২১০৬ ৷ মুসনাদ আহমাদ (সংক্ষিপ্ত ও বিস্তারিত), নং ২৮৫, ২৮৭ ও ৩৪০; নাসাঈ, নিকাহ, 
বাবুল কিসতি ফিস-সিদাকাত । 

২১০৯ । বুখারী, নিকাহ; মুসলিম, এ, নং ১৪২৭; তিরমিযী, এঁ, নং ১০৯৪; নাসাঈ, এঁ; ইবনে 
মাজা, এঁ, নং ১৯০৭ । 

২১১০ । মুসনাদ আহ্‌্মাদ, নং ১৪৮৮০ । 

২১১১ । বুখারী, নিকাহ; মুসলিম, এ, নং ১৪২৫; নাসাঈ, এ; তিরমিযী, এ, নং ১১১৪; ইবনে 
মাজা (সংক্ষেপে), এঁ, নং ১৮৮৯ । 

২১১৪ । তিরমিযী, নিকাহ, নং ১১৪৫; নাসাঈ, এ; ইবনে মাজা, এঁ, নং ১৮৯১ । 

২১১৬ । মুসনাদ আহমাদ, নং ৪০৯৯, ৪১০০ ও ৪২৭৬ । 

২১১৮ । তিরমিযী, নিকাহ, নং ১১০৫; নাসাঈ, এঁ; ইবনে মাজা, এঁ, নং ১৮৯২। 

২১১৯ । মুসনাদ আহমাদ, নং ৩৮১৮ । 

২১২০ । বুখারী, তারীখ, ১খ, পৃ. ৩৪৩ ও ৩৪৫; সুনান আল-বায়হাকী, ৭খ, পৃ. ১৪৭। 

২১২১ । বুখারী, নিকাহ; মুসলিম, এ, নং ১৪২২; নাসাঈ, এ; ইবনে মাজা, এ, নং ১৮৭৬ । 

২১২২ । মুসলিম, নিকাহ, নং ১৪৬০; ইবনে মাজা, এঁ, নং ১৯১৭ । 

২১২৪ । বুখারী, নিকাহ; মুসলিম, রিদা, নং ১৪৬১; তিরমিযী, এ, নং ১১৩৯ । 

২১২৫ । নাসাঈ, নিকাহ। 

২১২৮ ৷ ইবনে মাজা, নিকাহ, নং ১৯৯২ । 

২১২৯ ৷ ইবনে মাজা, নিকাহ, নং ১৯৫৫; নাসাঈ, এঁ । 

২১৩০ । ইবনে মাজা, নিকাহ, নং ১৯০৫; তিরমিযী, এ, নং ১০৯১ । 

২১৩৩ । ইবনে মাজা, নিকাহ, নং ১৯৬৯; তিরমিযী, এঁ, নং ১১৪১; নাসাঈ, এ । 

২১৩৪ । নাসাঈ, আশরাতিন নিসা; তিরমিযী, নিকাহ, নং ১১৪০; ইবনে মাজা, এ, নং ১৯৭১ । 

২১৩৫ ৷ বুখারী, নিকাহ; মুসলিম, এ । 

২১৩৬ ৷ বুখারী, তাফসীর সূরা আল-আহযাব; মুসলিম, তালাক, নং ১৪৭৬; নাসাঈ, তালাক, 
বাব আত-তাওকীত ফিল-খিয়ার । 

২১৩৮ । বুখারী, নিকাহ; ইবনে মাজা, এঁ, নং ১৯৭০ । 


www.pathagar.com 


(৪২৩) 


২১৩৯ ৷ বুখারী, নিকাহ; মুসলিম, এঁ, নং ১৪১৮; তিরমিযী, এ, নং ১১২৭; ইবনে মাজা, এঁ, নং 
১৯৫৪; নাসাঈ, এঁ, বাবা আশ-শুরূত ফিন-নিকাহ। 

২১৪০ । তিরমিযী, রিদা, নং ১১৫৯ (আবু হুরায়রা) । 

২১৪১ । বুখারী, নিকাহ; মুসলিম, এ, নং ১৪৩৬ । 

২১৪২ । ইবনে মাজা, নিকাহ, নং ১৮৫০ । 

২১৪৩ । মুসনাদ আহমাদ, ৫খ, পৃ. ৫৫৩ । 

২১৪৫ । তিরমিযী (আংশিক), নং ১১৬৩ । 

২১৪৬ । ইবনে মাজা, নিকাহ, নং ১৯৮৫ ৷ 

২১৪৭ । ইবনে মাজা, নিকাহ, নং ১৯৮৬ । 

২১৪৮ ৷ মুসলিম, ইসতি'যান, নং ২১৫৯; তিরমিযী, আদাব, নং ২৭৭৭; মুসনাদ আহমাদ, ৪খ, 
পৃ. ৩৫৭ ও ৩৬১ । 

২১৪৯ । তিরমিযী, আদাব, নং ২৭৭৮ । 

২১৫০ । বুখারী, নিকাহ; তিরমিযী, আদাব, নং ২৭৯৩; মুসনাদ আহমাদ, নং ৩৬০৯, ৩৬৬৮ ও 
৪১৭৫ (অংশবিশেষ) । 

২১৫১ ৷ মুসলিম, নিকাহ, নং ১৪০৩; তিরমিযী, এ, নং ১১৫৮ । 

২১৫২ । বুখারী, ইসতি'যান, বাব ১২; মুসলিম, কাদর, নং ২৬৫৭ । 

২১৫৩ ৷ মুসলিম, কাদর, বাব ২১ । 

২১৫৪ । পূর্বোক্ত বরাত । 

২১৫৫ ৷ মুসলিম, রিদা‘, নং ১৪৫৬; তিরমিযী, তাফসীর সূরা আন-নিসা, নং ৩০২০; নাসাঈ, 
নিকাহ, বাব ওয়াল-মুহসানাত মিনান-নিসা। 

২১৫৬ । মুসলিম, নিকাহ, নং ১৪৪১ । 

২১৫৮ ৷ তিরমিযী (সংক্ষিপ্ত), নিকাহ, নং ১১৩১ । 

২১৫৯ । পূর্বোক্ত বরাত । 

২১৬০ । ইবনে মাজা, নিকাহ, নং ১৯১৮ । 

২১৬১ । বুখারী, বাদউল খালক, বাব ১, উষু, বাব ৮, দাওয়াত, বাব ৫৫, তাওহীদ, বাব ১৩, 
নিকাহ, বাব ৬৬; মুসলিম, নিকাহ, নং ১৪৩৪; তিরমিযী, নিকাহ, নং ১০৯২; ইবনে 
মাজা, এঁ, নং ১৯১৯; দারিমী, নিকাহ, বাব ২৯; মুসনাদ আহমাদ, ১খ, পৃ. ২১৭, 
২২০, ২৪৩, ২৮৩ ও ২৮৬ । 

২১৬২ । ইবনে মাজা, নিকাহ, নং ১৯২৩ । 

২১৬৩ । বুখারী, তাফসীর সূরা আল-বাকারা; মুসলিম, নিকাহ, নং ১৪৩৫; তিরমিযী, তাফসীর, 
নং ২৯৮২; ইবনে মাজা, নিকাহ, নং ১৯২৫ । 

২১৬৫ ৷ মুসলিম, হায়েয, নং ৩০২ (আবু দাউদ ২৫৮ নং হাদীস); তিরমিযী, তাফসীর, নং 
২৯৮১; নাসাঈ, তাহারাত, নং ২৮৯, হায়েয, নং ৩৬৯; দারিমী, উযু, নং ১০৮; 
আহ্মাদ, ৩খ, পৃ. ১৩২ ও ২৪৬; ইবনে মাজা, তাহারাত, নং ৬৪৪ । 

২১৬৬ ৷ নাসাঈ, তাহারাত, নং ২৮৫ (আবু দাউদ, নং ২৬৯) । 


www.pathagar.com 


(8২৪) 


২১৬৭ । বুখারী, হায়েয, বাব ৫ (আবু দাউদ, নং ২৬৮); মুসলিম, নং ২৯৩ (সংক্ষেপে ও 
বিস্তারিত); তিরমিযী, নং ১৩২; নাসাঈ, নং ২৮৬; ইবনে মাজা, নং ৬৩৬ । 

২১৬৮ । তিরমিযী, তাহারাত, নং ১৩৬ ও ১৩৭; নাসাঈ, নং ২৯০ ও ৩৭০; ইবনে মাজা, নং 
৬৪০ (আবু দাউদ, নং ২৬৪, ২৬৫ ও ২৬৬); মুসনাদ আহ্‌মাদ, নং ২১৬৯ । 

২১৬৯ ৷ নাসাঈ । 

২১৭০ । মুসলিম, নিকাহ, নং ১৪৩৮; তিরমিযী, এঁ, নং ১১৩৮; নাসাঈ, এঁ, বাব.আল-‘আযল। 

২১৭২ । বুখারী, নিকাহ, বাব ৯৭; মুসলিম, এঁ, নং ১৪৩৮; নাসাঈ, এঁ (আযল)। 

২১৭৩ । মুসলিম, নিকাহ, নং ১৪৩৯; ইবনে মাজা, মুকাদ্দিমা, নং ৮৯ । 

২১৭৪ । তিরমিযী, আদাব, নং ২৭৮৮; নাসাঈ (সংক্ষেপে); তিরমিযী । 

২১৭৫ ৷ নাসাঈ । 

২১৭৬ । বুখারী, শুরূত; মুসলিম, নিকাহ, নং ৩৮, বুয়ু, নং ১২; তিরমিযী, তালাক, নং ১১৯০; 
নাসাঈ, নিকাহ । 

২১৭৮ ৷ ইবনে মাজা; নং ২০১৮ । 

২১৭৯। মুসলিম, তালাক, নং ১৪৭১; ইবনে মাজা, এ, নং ২০১৯; নাসাঈ, এঁ, বাব 
ওয়াক্তিত-তালাক লিল-ইদ্দাত । 

২১৮০ । পূর্বোক্ত বরাত ৷ 

২১৮১ । পূর্বোক্ত বরাত । 

২১৮২ । বুখারী, তালাক, বাব ইযা তাল্লাকতুমুন-নিসা; মুসলিম, ওঁ, নং ১৪৭১; নাসাঈ, এ । 

২১৮৪ ৷ বুখারী, তালাক, ইযা তুল্পিকাতিল-হায়েয; মুসলিম, এ, বাব ৭, নং ১৪৭১; তিরমিযী, 
ওঁ, নং ১১৭৫; নাসাঈ, এঁ; ইবনে মাজা, এ, নং ২০২২ । 

২১৮৫ ৷ নাসাঈ, তালাক, বাব ওয়াক্তিত-তালাক লিল-ইদ্দাত । 

২১৮৬ । ইবনে মাজা, তালাক, নং ২০২৫ ৷ * 

২১৮৭ । মুসনাদ আহমাদ, নং ২০৩১ ও ৩০৮৮ । 

২১৮৮ । ইবনে মাজা, তালাক, নং ২০৮২; নাসাঈ, এ, বাব তালাকিল আব্দ । 

২১৮৯ । তিরমিযী, তালাক, নং ১১৮২; ইবনে মাজা, এ, নং ২০৮০; তিরমিযী, এ । 

২১৯০ । ইবনে মাজা, তালাক, নং ২০৪৭; তিরমিযী, এ, নং ১১৮১। 

২১৯১ । পূর্বোক্ত বরাত । 

২১৯২ । পূর্রোক্ত বরাত । 

২১৯৩ ৷ ইবনে মাজা, তালাক, নং ২০৪৬; বাব তালকিল মুকরাহ । 

২১৯৪ । ইবনে মাজা, তালাক, নং ২০৩৯; তিরমিযী, এ, নং ১১৮৪ । 

২১৯৫ ৷ নাসাঈ, নিকাহ । 

২১৯৬ ৷ মুসনাদ আহমাদ, নং ২৩৮৭ । 

২২০০ । মুসলিম, তালাক, নং ১৪৭২; নাসাঈ, এ। 

২২০১ । বুখারী, বাদউল ওয়াহ্‌য়ি, ঈমান, বাব 8১, ইত্ক, বাব ৬, নিকাহ, বাব ৫, নুযূর, বাব 
২৩, হিয়াল, বাব ১, তালাক, বাব ১১, মানাকিবুল আনসার, বাব ৪8৫; মুসলিম, 
ইমারা, নং ১৯০৭; তিরমিযী, ফাদাইলুল জিহাদ, নং ১৬৪৭; নাসাঈ, তাহারাত, নং 


www.pathagar.com 


(8২৫) 


৭৫; তালাক; ইবনে মাজা, যুহদ, নং ৪২২৭; মুসনাদ আহমাদ, ১খ, পূ. ২৪ ও ৪৩; 
দারা কুতনী, ইবনে হিব্বান, বায়হাকী, মুওয়াত্তা মালেক ৷. 

২২০২ । বুখারী, গাযওয়া তাবৃক ও অন্যত্র; মুসলিম, তাওবা, নং ২৭৬৯; তিরমিযী, তাফসীর, নং 
৩১০১; নাসাঈ, তালাক, বাব ইলহাকী বিআহলিক । 

২২০৩ । বুখারী, তালাক; মুসলিম, এ, নং ১৪৭৭; তিরমিযী, এঁ, নং ১১৭৯; ইবনে মাজা, এঁ, নং 
২০৫২; নাসাঈ, এ। 

২২০৪ । নাসাঈ, তালাক, বাব আমকরুকে বিয়াদিকে; তিরমিযী, নং ১১৭৮ । 

২২০৮ ৷ তিরমিযী, নং ১১৭৭; ইবনে মাজা, নং ২০৫১ । 

২২০৯ । বুখারী, তালাক, বাবুত তালাক ফিল-ইগলাক; মুসলিম, ঈমান, নং ২০১; 
তিরমিযী, তালাক, নং ১১৮৩; নাসাঈ, এঁ, মান তান্মাকা ফী নাফসিহি; ইবনে মাজা, 
ত্র, নং ২০৪০ । 

২২১২ বুখারী, আম্বিয়া, বাব ৮, নিকাহ, বাব ১২; মুসলিম, ফাদাইলুল আমাল, নং ১৫৪; 
তিরমিযী, তাফসীর সূরা আহন্বিয়া, নং ৩১৬৫; আহমাদ, ২খ, পৃ. ৪০৩ । 

২২১৩ । তিরমিযী, তালাক, নং ১২০০; ইবনে মাজা, এঁ, নং ২০২৬ । 

২২২১ । ইবনে মাজা, তালাক, নং ২০৬৫; নাসাঈ, এঁ, বাব যিহার; তিরমিযী, এ, নং ১১৯৯ । 

২২২২ । পূর্বোক্ত বরাত । 

২২২৭ ৷ নাসাঈ, তালাক, বাব ফিল-খুলই । 

২২২৯ । তিরমিযী, তালাক, নং ১১৮৫; নাসাঈ, এ, বাব খোলা । 

২২৩১ । বুখারী, তালাক (সমার্থক) । 

২২৩২ ৷ বুখারী, তালাক, বারীরা প্রসঙ্গ; তিরমিযী, রিদা, নং ১১৫৪; ইবনে মাজা, তালাক, নং 
২০৭৭; ন৷সাঈ, এ; দারা কুতনী। 

২২৩৩ । মুসলিম, ইত্ক, নং ৯; তিরমিযী, রিদা, নং ১১৫৪; নাসাঈ, তালাক । 

২২৩৪ । মুসলিম, ইত্ক, নং ১৪; নাসাঈ, তালাক । 

২২৩৫ । বুখারী, তিরমিযী, রিদা, নং ১১৫৫; ইবনে মাজা, তালাক, নং ২০৭৪; নাসাঈ, এ । 

২২৩৭ । ইবনে মাজা, ইত্ক, নং ২৫৩২; নাসাঈ, তালাক । 

২২৩৮ । তিরমিযী, নিকাহ, নং ২২৩৮ । 

২২৩৯ । ইবনে মাজা, নিকাহ, বাব আয-যাওজাইনে ইউসলিমু আহাদুহুমা কাবলাল আখার । 

২২৪০ । তিরমিযী, নিকাহ, নং ১১৪৩; ইবনে মাজা, নিকাহ, নং ২০০৯ । 

২২৪১ ইবনে মাজা, নিকাহ, নং ১৯৫২; তিরমিযী, নং ১১২৮ (ইবনে উমার); ইবনে মাজা; নং 
১৯৫৩; মুসনাদ আহমাদ, নং ৪৬০৯ । 

২২৪৩ । ইবনে মাজা, নিকাহ, নং ১৯৫১; তিরমিযী, এঁ, নং ১১২৯ । 

২২৪৪ । নাসাঈ, তালাক । 

২২৪৫ । বুখারী, তালাক; মুসলিম, লি‘আন, নং ১৪৯২; ইবনে মাজা, তালাক, নং ২০৬৬ । 

২২৫৩ ৷ মুসলিম, লি‘আন, নং ১৪৯৫; ইবনে মাজা, তালাক, নং ২০৬৮ । 

২২৫৪ । বুখারী, তালাক; তিরমিযী, তাফসীর সূরা আন-নূর, নং ৩১৭৮; ইবনে মাজা, তালাক, 
নং ২০৬৭ । 


www.pathagar.com 


(৪২৬) 


২২৫৫ । নাসাঈ, তালাক । 

২২৫৬ । মুসনাদ আহমাদ, নং ২১৩১; আবু দাউদ তায়ালিসী, নং ২৬৬৭ । 

২২৫৭ । বুখারী, তালাক; মুসলিম, লি‘আন, নং ৫; নাসাঈ, তালাক; আহমাদ, নং ৪৫৮৭ । 

২২৫৯ । বুখারী, তালাক; মুসলিম, লি‘আন, নং ১৪৯৪; তিরমিযী, তালাক, নং ১২০৩; 
নাসাঈ, তালাক; ইবনে মাজা, তালাক, নং ২০৬৯; মুসনাদ আহমাদ, নং 8৪৫২৭; 
মুওয়াত্তা মালেক । 

২২৬০ । বুখারী, তালাক; মুসলিম, লি‘আন, নং ১৫০০; তিরমিযী, ওয়ালাআ, নং ২১২৯; নাসাঈ, 
তালাক; ইবনে মাজা, নিকাহ, নং ২০০২। 

২২৬১ । পূর্বোক্ত বরাত । 

২২৬২ । পূর্বোক্ত বরাত । 

২২৬৩ ৷ নাসাঈ, তালাক; ইবনে মাজা, ফারাইদ, নং ২৭৪৩ । 

২২৬৪ । মুসনাদ আহমাদ, নং ৩৪১৬ । 

২২৬৭ । বুখারী, মানাকিব, বাব ২৩; ফাদাইল আসাহাবিন নাবিয়্যি (স), বাব ১৭; ফারাইদ, বাব 
৩১; মুসলিম, রিদা, নং ১৪৫৯; তিরমিযী, ওয়ালাআ, নং ২১৩০; নাসাঈ, তালাক; 
ইবনে মাজা, আহকাম, নং ২৩৪৯; মুসনাদ আহমাদ, ২খ, পৃ. ৮২ ও ২২৬ ৷ 

২২৬৯ । নাসাঈ, তালাক, বাবুল কুরআ ফিল-ওয়ালাদ। 

২২৭০ । নাসাঈ, তালাক; ইবনে মাজা, আহকাম, নং ২৩৪৮ । 

২২৭২ । বুখারী, নিকাহ, বাব লা নিকাহ ইল্লা বিওয়ালী । 

২২৭৩ ৷ বুখারী, বুয়ু, ফারাইদ, বাব ১৮ ও ২৮; মুসলিম, রিদা, নং ১৪৫৭; নাসাঈ, তালাক, বাব 
ফিরাশুল-আমাতি; ইবনে মাজা, নিকাহ, নং ২০০৪; দারিমী (সংক্ষেপে), নিকাহ, বাব 
8১; তিরমিযী, রিদা, নং ১১৫৭ (আবু হুরায়রা) ও ২১২১ (আবু উমামা)। 

২২৭৫ । মুসনাদ আহমাদ, নং ৪১৬-৭, ৪৬৭, ৫০২ ও ৮২০। 

২২৭৭ । নাসাঈ, তালাক, বাব ইসলামি আহাদিয-যাওজাযন; ইবনে মাজা, আহ্‌কাম, নং ২৩৫১; 
তিরমিযী, তালাক, নং ১৩৫৭ । 

২২৭৮ । তিরমিযী (আল-বারাআ), বির, নং ১৯০৫; বুখারী (বারাআ), মাগাযী, বাব উমরাতিল 
কাযা; সুলহ, বাব কাইফা ইয়াকতুবু হাযা মা সালাহা। 

২২৭৯ । পূর্বোক্ত বরাত । 

২২৮০ । মুসনাদ আহমাদ, নং ৭২০ ও ৯৩১; বায়হাকীর সুনান, ৮খ, পৃ. ৬। 

২২৮২ । নাসাঈ, তালাক, বাব মাসতাছনা মিন ইদ্দাতিল মুতাল্লাকাত । 

২২৮৩ । নাসাঈ, তালাক, বাবুর-রুজআতি; ইবনে মাজা, এঁ, নং ২০১৬ । 

২২৮৪ । মুসলিম, তালাক, নং ১৪৮০; নাসাঈ, এঁ, বাব নাফাকাতিল হামিল ... । 

২২৮৫ । মুসলিম, নং ১৪৮০ (সংক্ষেপে ও বিস্তারিত); তিরমিযী, তালাক, বাবুল মুতাল্লাকাতি 
ছালাছান লা সুকনা লাহা; নাসাঈ, তালাক, বাব নাফাকাতিল বায়েনা। 

২২৮৯ । মুসলিম, তালাক, নং ৩৮ ও 8০; নাসাঈ, এঁ। 

২২৯০ । মুসলিম, তালাক, নং ৪১; নাসাঈ, তালাক, বাব নাফাকাতিল হামিল। 


www.pathagar.com 


(৪২৭) 


২২৯১ মুসলিম, তালাক, নং ৪৬ (সংক্ষেপে ও বিস্তারিত); তিরমিযী, এ, নং ১১৮০; নাসাঈ, 
এঁ, বাবুর-রুখসাতি ফী খুরূজিল মাবতুতাহ। 

২২৯২ ৷ ইবনে মাজা, তালাক, নং ২০৩২; বুখারী, তালাক (তা‘লীকান)। 

২২৯৩ ৷ বুখারী, তালাক, বাব ফিল মুতাল্লাকাতি ইযা খাশিয়া আলাইহা... (অনুরূপ); মুসলিম, 
এৰ, নং ৪০ । 

২২৯৫ ৷ মুসলিম, তালাক, নং ১৪৮১ (সংক্ষেপে) । 

২২৯৭ ৷ মুসলিম, তালাক, নং ১৪৮৩; নাসাঈ, এঁ, বাব খুরূজিল মুতাওয়াফফা আনহা 
বিন-নাহার; ইবনে মাজা, এ, নং ২০৩৪ । 

২২৯৮ । নাসাঈ, তালাক, বাব নুসখিল মাতাইল-মুতাওয়াফফা আনহা... । 

২২৯৯ । বুখারী, তালাক, বাব তুহিদ্দিল মুতাওয়াফফা আনহা যাওজুহা...; মুসলিম, এ, নং 
১৪৮৬; তিরমিযী, এ, নং ১১৯৭; নাসাঈ, এ; ইবনে মাজা, এঁ, নং ২০৮৪ । 

২৩০০। তিরমিযী, তালাক, নং ১২০৪; নাসাঈ, এ, বাব মাকামিল মুওয়াফফা আনহা 
যাওজুহা ...; ইবনে মাজা; এ, নং ২০৩১। 

২৩০১ বুখারী, তালাক, বাব ওয়াল্লাধীনা ইউতাওয়াফফাওনা মিনকুম...; নাসাঈ, এ, 
বাবুর-রুখসাতি লিল-মুতাওয়াফফা আনহা যাওজুহা । 

২৩০২ । বুখারী, জানাইয, বাব হাদ্দিল মারআতি আলা গাইরি যাওজিহা; হায়েদ, বাব 
১২; তালাক, বাব ৪৬ ও ৪৯; মুসলিম, তালাক, নং ৯৩৮; নাসাঈ, এঁ; ইবনে মাজা, 
এঁ, নং ২০৮৭ । 

২৩০৪ । নাসাঈ, তালাক, বাব মা ইয়াজতানিবুল হাদাতু মিনাস-ছিয়াব। 

২৩০৫ ৷ নাসাঈ, তালাক, বাবুর-রুখসাতি লিল-হাদাতি আন-তামতাশিতা । 

২৩০৬ । বুখারী, তালাক, বাব ওয়া উলাতুল হামলি আজালুহুন্না; মুসলিম, এ, নং ১৪৮৪; নাসাঈ, 
এঁ, বাব ইন্দাতিল হামিল; ইবনে মাজা, এ, নং ২০২৭ । 

২৩০৭ । নাসাঈ, তালাক, বাব ফী ইদ্দাতিল হামিল ...; ইবনে মাজা, এঁ, নং ২০৩০ । 

২৩০৮ । ইবনে মাজা, তালাক, নং ২০৮৩ । 

২৩০৯ ৷ নাসাঈ, তালাক, বাব ইহলালিল মুতাল্লাকাতি ছালাছান; বুখারী, তালাক, বাব ইযা 
তাল্লাকাহা ছালাছান; মুসলিম, নিকাহ, নং ১৪৩৩; নাসাঈ, তালাক, বাব ইহলালিল 
মুতান্মাকাতি ছালাছান; তিরমিযী, নিকাহ, নং ১১১৮; ইবনে মাজা, এঁ, নং ১৯৩২ । 

২৩১০ । বুখারী, তাফসীর সূরা আল-বাকারা; আদাব, বাব ২০; তাওহীদ, বাব ৪০, দিয়াত, বাব 
১; হুদূদ, বাব ২০; মুসলিম, ঈমান, নং ৮৬; তিরমিযী, তাফসীর সূরা-আল-ফুরকান, 
নং ৩১৮১; নাসাঈ, তাহরীমুদ দাম; আহমাদ, ১খ, পৃ. ২৮০, ৪২১, 8৪২৪, ৪৬২; ৬খ, 
পৃ. ২৮৪-৫। 

২৩১১ ৷ মুসলিম ৷ 

২৩১৪ । বুখারী, সাওম, বাব উহিল্লা লাকুম লাইলাতাস-সিয়াম ... ও তাফসীর; নাসাঈ, সাওম; 
তিরমিযী, তাফসীর, নং ২৯৭২ । 

২৩১৫ ৷ বুখারী, তাফসীর সূরা আল-বাকারা; মুসলিম, সাওম, নং ১১৪৫; নাসাঈ, এ, নং 
২৩১৮; তিরমিযী, এ, নং ৭৯৮। 


www.pathagar.com 


(৪২৮) 


২৩১৯ । বুখারী, সাওম, বাব ইযা রাআইতুমুল হিলাল; মুসলিম, সাওম, নং ১০৮০; ইবনে মাজা, 
এ, নং ১৬৫৪; নাসাঈ, এ, নং ২১৪২ । 

২৩২০ । মুসলিম, সাওম, নং ১০৮০; নাসাঈ, সাওম, নং ২১২২; বুখারী, এ; ইবনে মাজা, এ, 
নং ১৬৫৪ ৷ 

২৩২২ ৷ তিরমিযী, নং ৬৮৯; আহমাদ, নং ৩৭৭৬, ৩৮৪০, ৩৮৭১, ৪২০৯, ৪৩০০ । 

২৩২৩ ৷ বুখারী, সাওম, বাবু শাহরা ঈদ লা ইয়ানকুসান; মুসলিম, এঁ, নং ১০৮৯; ইবনে মাজা, 
এঁ, নং ১৬৫৯; তিরমিযী, এ, নং ৬৯২। 

২৩২৪ । তিরমিযী, সাওম, নং ৬৯৭; ইবনে মাজা, এঁ, নং ১৬৬০ ৷ 

২৩২৬ ৷ নাসাঈ, সাওম, নং ২১২৮-৯ । 

২৩২৭ । তিরমিযী, সাওম, নং ৬৮৮ (অনুরূপ); নাসাঈ, এ, নং ২১২১ ও ২১২৬; রি এ,নং 
১০৮১; ইবনে মাজা, এঁ, নং ১৬৫৫ । 

২৩২৮ । বুখারী, সাওম, বাব ৬১; মুসলিম, এ, বাব সাওমি সারারি শা‘বান। 

২৩৩২ । মুসলিম, সাওম, নং ১০৮৭; তিরমিযী, এ, নং ৬৯৩; নাসাঈ, এ, নং ২১১৩; আহমাদ, 
নং ২৭৯০ । 

২৩৩৪ । তিরমিযী, সাওম, নং ৬৮৬; নাসাঈ, এ, নং ২১৯০; ইবনে মাজা, এ, নং ১৬৪৫ । 

২৩৩৫ । বুখারী, সাওম; মুসলিম, এ, নং ১০৮২; ইবনে মাজা, নং ১৬৫০; তিরমিযী, এঁ, নং 
৬৮৪ ও ৬৮৫ । 

২৩৩৬ ৷ তিরমিযী, সাওম, নং ৭৩৬; নাসাঈ, এ, নং ২১৭৭; ইবনে মাজা, নং ১৬৪৮ । ' 

২৩৩৭ । তিরমিযী, সাওম, নং ৭৩৮; ইবনে মাজা, এঁ, নং ১৬৫১ । 

২৩৪০ । তিরমিযী, নং ৬৯১; নাসাঈ, নং ২১১৫; ইবনে মাজা, নং ১৬৫২ । 

২৩৪৩ । মুসলিম, নং ১০৯৬; নাসাঈ, নং ২১৬৮; তিরমিযী, নং ৭০৯ । 

২৩৪৬ ৷ মুসলিম, সাওম, নং ১০৯৪; নাসাঈ, এঁ, নং ২১৭৩; তিরমিযী, নং ৭০৬ । 

২৩৪৭ । বুখারী, সাওম; মুসলিম, এ, নং ১০৯৩; ইবনে মাজা, নং ১৬৯৬; আহমাদ, নং ৩৬৫৪, 
8৪১৪৭ ও ৩৭০৭ । 

২৩৪৮ ৷ তিরমিযী, সাওম, নং ৭০৫। 

২৩৪৯ ৷ বুখারী, সাওম, তাফসীর; মুসলিম, নং ১০৯০; তিরমিযী, তাফসীর, নং ২৯৭৪-৫ । 

২৩৫০ । মুসনাদ আহমাদ, নং ৯৪৬৮ । 

২৩৫১ । বুখারী, সাওম, বাব ৪২; তিরমিযী, এ, নং ৬৯৮; মুসলিম, এঁ, নং ১১০০ । 

২৩৫২ । বুখারী, সাওম, বাব মাতা ইয়াহিলু ফিতরুস সাইম; মুসলিম, এঁ, নং ১১০১ । 

২৩৫৩ ৷ ইবনে মাজা, সাওম, নং ১৬৯৮; বুখারী, (সাহল ইবনে সা'দ), বাব ৪8৪; মুসলিম, নং 
১০৯৮; তিরমিযী, নং ৬৯৯; ইবনে মাজা, নং ১৬৯৭; নাসাঈ । 

২৩৫৪ । মুসলিম, সাওম, নং ১০৯৯; নাসাঈ, নং ২১৬০; তিরমিযী, নং ৭০২। 

২৩৫৫ । তিরমিযী, সাওম, নং ৬৯৫; ইবনে মাজা, নং ১৬৯৯ ৷ - 

২৩৫৬ । তিরমিযী, সাওম, নং ৬৯৪ । 

২৩৫৯ । বুখারী, সাওম, বাব ইযা ইফতারা ... ছুন্মা তালাআতিশ-শাম্্‌স; ইবনে মাজা, এ, 
নং ১৬৭৪ । 


www.pathagar.com 


(8২৯) 


২৩৬০ । বুখারী, সাওম; মুসলিম, এ, নং ১১০২; আহমাদ, নং ৪৭২১। 

২৩৬১ । বুখারী, সাওম, বাবুল-বিসাল। 

২৩৬২ । বুখারী, সাওম; বাব মান লাম ইয়াদা কাওলায-যুর; তিরমিযী, এ, নং ৭০৭; ইবনে 
মাজা, এঁ, নং ১৬৮৯ । 

২৩৬৩ । মুসলিম, সাওম, নং ১১৫১; নাসাঈ, এ, নং ২২১৮-১৯; বুখারী, এ। 

২৩৬৪ । তিরমিযী, সাওম, নং ৭২৫; বুখারী, সাওম, তারজুমাতুল বাব। 

২৩৬৫ ৷ নাসাঈ, সাওম (সংক্ষেপে) । 

২৩৬৬ । তিরমিযী, সাওম, নং ৭৮৮; নাসাঈ, তাহারাত, নং ৮৭; ইবনে মাজা, তাহারাত, 
নং ৪০৭ । 

২৩৬৭ । ইবনে মাজা, সাওম, নং ১৬৮০ । 

২৩৬৮ । ইবনে মাজা, সাওম, নং ১৬৮১। 

২৩৭২ । বুখারী, তিব্ব, বাব ১১; তিরমিযী, সাওম, নং ৭৭৫; ইবনে মাজা, নং ১৬৮২; মুওয়াত্তা 
মালেক, সিয়াম, নং ৩০ ও ৩২ । 

২৩৭৩ । তিরমিযী, নং ৭৭৭; ইবনে মাজা, সাওম, নং ১৬৮২ । 

২৩৭৫ । বুখারী, সাওম, বাৰুল-হাজামাহ ৷ 

২৩৭৬ । তিরমিযী, সাওম, নং ৭১৯ । 

২৩৮০ । তিরমিযী, সাওম, নং ৭২০; নাসাঈ; ইবনে মাজা, এঁ, নং ১৬৭৬ । 

২৩৮১ । তিরমিযী, তাহারাত, নং ৮৭। 

২৩৮২ । বুখারী, সাওম, বাবুল-মুবাশারা লিস-সাইম; মুসলিম, এ, নং ১১০৬; নাসাঈ; ইবনে 
মাজা, সাওম, নং ১৬৮৪ । 

২৩৮৩ । মুসলিম, সাওম, নং ৭০; তিরমিযী, এ, নং ৭২৭; ইবনে মাজা, এঁ, নং ১৬৮৩ । 

২৩৮৫ ৷ মুসনাদ আহমাদ, নং ১৩৮ ও ৩৭২; হাকেম, ১খ, পৃ. ৪৩১ । 

২৩৮৫ ৷ মুসনাদ আহমাদ, নং ১৩৮ ও ৩৭২ : হাকেম, ১খ, পৃ. ৪৩১ । 

২৩৮৮ । বুখারী, সাওম, বাবুস সাইম ইউসবিহু জুনুবান; মুসলিম, ওঁ, নং ১১০৯ । 

২৩৮৯ । মুসলিম, সাওম, নং ১১১০ । 

২৩৯০ । বুখারী, সাওম; মুসলিম, এ, নং ১১১১; তিরমিযী, এঁ, নং ৭২৪; ইবনে মাজা, এ, 
নং ১৬৭১ 

২৩৯৪-২৩৯৫ ৷ বুখারী, সাওম, বাব ইযা জামাআ ফী রামাদান; মুসলিম, এঁ, নং ১১১০; নাসাঈ 
(অনুরূপ) । 

২৩৯৬ । তিরমিযী, সাওম, নং ৭২৩; ইবনে মাজা, এ, নং ১৬৭২। 

২৩৯৮ ৷ বুখারী, সাওম, বাব ... ইযা আকালা নাসিয়ান; মুসলিম, এ, নং ১১৫৫; তিরমিযী, এ, 
নং ৭২১; ইবনে মাজা, এঁ, নং ১৬৭৩ ৷ 

২৩৯৯ । বুখারী, সাওম, .. মাতা ইয়াকদী কাদাআ রামাদান; মুসলিম, এ, নং ১১৪৬; ইবনে 
মাজা, '*, নং ১৬৯৬; নাসাঈ, এ, নং ২৩২১ । 

২৪০০ । বুখারী, সাওম; মুসলিম, এঁ, নং ১১৪৭ । 


www.pathagar.com 


(8৩০) 


২৪০২ । বুখারী, সাওম; মুসলিম, এঁ, নং ১১২১; নাসাঈ, এ, নং ২২৯৬ ও ২৩৮৬; ইবনে মাজা, 
এ, নং ১৬৬২; তিরমিযী, এঁ, নং ৭১১ । 

২৪০৩ । মুসলিম, সাওম, নং ১১২১; নাসাঈ (অনুরূপ) । 

২৪০৪ । বুখারী, সাওম; মুসলিম, এ, নং ১১১৩; নাসাঈ, এঁ, নং ২২৮৯ । 

২৪০৫ ৷ বুখারী, সাওম; মুসলিম, এ, নং ১১১৮ । 

২৪০৬ ৷ মুসলিম, সাওম, নং ১১২০; নাসাঈ, এ, নং ২৩১১; তিরমিযী, এ, নং ৭১২ 

২৪০৭ । বুখারী, সাওম; মুসলিম, এ, নং ১১১৫; নাসাঈ, এ, নং ২২৫৯ । 

২৪০৮ । তিরমিযী, সাওম, নং ৭১৫; নাসাঈ, এ, নং ২২৭৬; ইবনে মাজা, এ, নং ১৬৬৭ । 

২৪০৯ । বুখারী, সাওম; মুসলিম, এ, নং ১১২২; ইবনে মাজা, এঁ, নং ১৬৬৩ । 

২৪১৫ ৷ নাসাঈ, সাওম । 

২৪১৬ ৷ বুখারী, সাওম; মুসলিম, এ, নং ১১৩৭; তিরমিযী, এ, নং ৭৭১; ইবনে মাজা, এ, নং 
১৭২২; নাসাঈ, এ । 

২৪১৭ । বুখারী, সাওম; মুসলিম, এ, নং ১১৪০; তিরমিযী, এ, নং ৭৭২। 

২৪১৯ । তিরমিযী, সাওম, নং ৭৭৩; নাসাঈ, এ; মুসলিম, এ, নং ১১৪২ (কা'ব ইবনে মালেক) 
ও ১১৪১ (নুবায়শা)। 

২৪২০ ৷ বুখারী, সাওম; মুসলিম, এঁ, নং ১১৪৪; তিরমিযী, এ, নং ৭৪৩; ইবনে মাজা, এ, 
নং ১৭২৩ । 

২৪২১ তিরমিযী, সাওম, নং ৭৪৪; ইবনে মাজা, এঁ, নং ১৭২৬ । 

২৪২২ । বুখারী, সাওম; মুসলিম, এ, নং ১১৪৪ (আবু হুরায়রা); নাসাঈ । 

২৪২৬ ৷ মুসলিম, সাওম, নং ১১৬২; তিরমিযী, এ, নং ৭৬৭; নাসাঈ, এ, নং ২৩৮৪; ইবনে 
মাজা, এঁ, নং ১৭৩০ । 

২৪২৭ । বুখারী, সাওম; মুসলিম, এঁ, নং ১১৫৯; নাসাঈ, এ, নং ২৩৯৩ । 

২৪২৮ । নাসাঈ; ইবনে মাজা, সাওম, নং ১৭৪১ । 

২৪২৯ ৷ মুসলিম, সাওম, নং ১১৬৩; তিরমিযী, এ, নং ৭৪০; ইবনে মাজা, এঁ, নং ১৭৪২ । 

২৪৩০ ৷ বুখারী, সাওম; মুসলিম, এঁ, নং ১১৫৭; ইবনে মাজা, এঁ, নং ১৭১১; নাসাঈ, এঁ, 

২৩৪৮ । 

২৩৩১ । নাসাঈ, সাওম, নং ২৩৫৮ । 

২৪৩২ । তিরমিযী, সাওম, নং ৭৪৮ । 

২৪৩৩ ৷ মুসলিম, সাওম, নং ১১৬৪; তিরমিযী, এ, নং ৭৫৯; ইবনে মাজা, এঁ, নং ১৭১৬ । 

২৪৩৪ । বুখারী, সাওম; মুসলিম, এঁ, নং ১১৫৬; নাসাঈ, এ, নং ২১৭৯ । 

২৪৩৫ ৷ বুখারী ও মুসলিম । 

২৪৩৬ ৷ নাসাঈ, সাওম, নং ২৩৬০; তিরমিযী, এ, নং ৭৪৫ (আয়েশা); নাসাঈ, এ, নং ২১৮৮; 
ইবনে মাজা, এঁ, নং ১৭৩৯ । 

২৪৩৭ ৷ নাসাঈ, সাওম । 


www.pathagar.com 


(8৩১) 


২৪৩৮ । বুখারী, সাওম; তিরমিযী, এঁ, নং ৭৫৭; ইবনে মাজা, এঁ, নং ১৭৩৯ । 

২৪৩৯ । মুসলিম, সাওম; তিরমিযী, এ, নং ৭৫৬; ইবনে মাজা, এ, নং ১৭৩৯; নাসাঈ । 

২৪৪০ । নাসাঈ, হজ্জ; ইবনে মাজা, সাওম, নং ১৭৩২ । 

২৪৪১ । বুখারী, সাওম; মুসলিম, এ, নং ১১২৩; নাসাঈ, এ, নং ২২৮৯ ৷ 

২৪৪২ । বুখারী, সাওম; মুসলিম, এ, নং ১১২৫; তিরমিযী, এ, নং ৭৫৩; নাসাঈ । 

২৪৪৩ । বুখারী, সাওম; মুসলিম, এ, নং ১১২৬ । 

২৪৪৪ । বুখারী, সাওম; মুসলিম, এঁ, নং ১১৩০; ইবনে মাজা, এঁ, নং ১৭৩৪ । 

২৪৪৫ ৷ মুসলিম, সাওম, নং ১১৩৪ । 

২৪৪৬ । মুসলিম, হজ্জ, নং ১১৩৩; তিরমিযী, সাওম, নং ৭৫৪; নাসাঈ । 

২৪৪৭ । নাসাঈ । 

২৪৪৮। বুখারী, সাওম; মুসলিম, এ, নং ১১৫৯; নাসাঈ, এঁ, নং ২৩৯৩ : ইবনে মাজা, এ, 
নং ১৭১২ । 

২৪৪৯ ৷ নাসাঈ, সাওম, নং ২৪৩৪; ইবনে মাজা, এ, নং ১৭০৭ । 

২৪৫০ ৷ তিরমিষী, সাওম, নং ৭৪২ : নাসাঈ, এ, নং ২৩৭০ । 

২৪৫১ । নাসাঈ, সাওম, নং ২৪১৮ (বিস্তারিত) । 

২৪৫২ । নাসাঈ, সাওম, নং ২৪২১ । 

২৪৫৩ ৷ মুসলিম, সাওম, নং ১১৬০; তিরমিযী, এঁ, নং ৭৬৩ : নাসাঈ, এ, নং ২৪১৭; ইবনে 
মাজা, এঁ, নং ১৭০৯ । 

২৪৫৪ । তিরমিযী, সাওম, নং ৭৩০; নাসাঈ, এ, নং ২৩৩৩; ইবনে মাজা, এ, নং ১৭০০ । 

২৪৫৫ ৷ মুসলিম, সাওম, নং ১১৫৪; নাসাঈ, এঁ, নং ২৩২৪; তিরমিযী, এ, নং ৭৩৪; ইবনে 
মাজা, এঁ, নং ১৭০১; বায়হাকী। 

২৪৫৬ ৷ তিরমিযী, সাওম, নং ৭৩২ । 

২৪৫৭ । নাসাঈ, সাওম । 

২৪৫৮ । মুসলিম, যাকাত, নং ১০২৬; বুখারী, সাওম ও নিকাহ; তিরমিযী, সাওম, নং ৭৮২। 

২৪৬০ । মুসলিম, সাওম, নং ১১৫০; নিকাহ, নং ১৪২৯ (ইবনে উমার); তিরমিযী, এ, নং ৭৮০; 
নাসাঈ; বুখারী, নিকাহ, বাব হাক্ধি ইজাবাতিল-ওয়ালীমা । 

২৪৬১ । মুসলিম, সাওম, নং ১১৫০; তিরমিযী, এ, নং ৭৮১; ইবনে মাজা, এঁ, নং ১৭৫০; 
নাসাঈ । 

২৪৬২ । বুখারী, ইতিকাফ; মুসলিম, এ, নং ১১৭২; তিরমিযী, সাওম, নং ৭৯০ । 

২৪৬৩ । ইবনে মাজা, সাওম, নং ১৭৭০ । 

২৪৬৪ ৷ বুখারী, ইতিকাফ, বাব ইতিকাফিন-নিসা; মুসলিম, এ, নং ১১৭৩; ইবনে মাজা, 
সাওম, নং ১৭৭১; তিরমিযী, সাওম, নং ৭৯১ (সংক্ষেপে) । 

২৪৬৫ । বুখারী, ইতিকাফ; মুসলিম, এঁ, নং ১১৭১ । 

২৪৬৬ ৷ বুখারী, ইতিকাফ; ইবনে মাজা, সাওম, নং ১৭৭০ । 


www.pathagar.com 


(৪৩২) 


২৪৬৭ । বুখারী, ইতিকাফ; মুসলিম, হায়েদ, নং ২৯৭; তিরমিযী, সাওম, নং ৮০৪; নাসাঈ, 
হায়েদ, নং ৩৮৬; তাহারাত, নং ২৭৭; ইবনে মাজা, তাহারাত, নং ৬৩৩ । 

২৪৬৯ । পূর্বোক্ত বরাত । 

২৪৭০ ও ২৪৭১ বুখারী, আহকাম, বাব ২১; বাদউল খাল্ক, বাব ১১; ইতিকাফ, বাব ১১ ও 
১২; ইবনে মাজা, সিয়াম, বাব ৬৫; দারিমী, রিকাক, বাব ৬৬; আহ্‌্মাদ, ৩খ, পৃ. 
১৫৬, ২৮৫ ও ৩০৯; ৬খ, পৃ. ৩৩৭; মুসলিম, সালাম, নং ২১৭৫ । 

২৪৭৩ । নাসাঈ, মুওয়াত্তা ইমাম মালেক (র) । 

২৪৭৪ । নাসাঈ; তিরমিযী, নুযুর, নং ১৫৩৯ । 

২৪৭৫ ৷ বুখারী, ই‘তিকাফ়; মুসলিম, আয়মান, নং ১৬৫৬ । 

২৪৭৬ । বুখারী, ইতিকাফ, বাব ই‘তিকাফিল মুসতাহাদাতি; ইবনে মাজা, সায়ম, নং ১৭৮০ । 


www.pathagar.com 


